ইসলামে বন্ধুত্ব ও শত্ৰুতা 


[ বাংলা - Bengali - Je, | 


শাইখ সালেহ ইবন ফাউযান আল-ফাউযান 


হাদিসের সূত্র ও টীকা সংযোজন: আদেল নাস্সার 
অনুবাদ : জাকের উল্লাহ আবুল খায়ের 
সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1433 


IslamHoUuse. 


https://archive.org/details/@salim_molla 


{LNG Ad Dy 


(idl al 


ola olbp 2d El 


las dle ashe Glcp any 3 C= 


LS 2 = 21 22 


2012 - 1433 


IsldamMHOoUSe. 


pl A ls 
olig Sxl 5 4203 I se US rl ১), dh ud 


অনুবাদকের কথা 


আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্ব এবং আল্লাহর দুশমনদের সাথে শত্রুতা 
থাকা একজন মুমিনের ঈমানের পরিচয় এবং এটি ঈমানের একটি 
গুরুত্বপূর্ণ রোকন কিন্তু বিষয়টি সম্পর্কে মুসলিম উম্মাহর উদাসীনতা 
এতই প্রকট যে, বর্তমানে তারা অমুসলিমদের সাথে এমনভাবে সম্পর্ক 
রাখছে, তারা তাদের আসল এঁতিহ্য, শিক্ষা সংস্কৃতিকে ভুলে বিজাতিদের 
সাথে একাকার হয়ে যাচ্ছে। মুসলিম জাতিকে তাদের করুণ পরিণতি 
হতে বাঁচানো ও তাদের সজাগ করে তোলার জন্য শাইখ সালেহ ইবন 
ফাউযান আল-ফাউযান এর রিসালা-ইসলামে শত্রুতা ও বন্ধুত্ব টি খুবই 
গুরুত্বপূর্ণ । 


বাংলা ভাষা-ভাষি মুসলিমদের জন্য রিসালাটি অনুবাদ করা ও তাদেরকে 
বিষয়টি সম্পর্কে জানানোর তীব্রতার প্রতি লক্ষ্য করে তা অনুবাদ করে 
ইসলাম হাউসের বাংলা ভাষার পাঠকদের পাঠকদের জন্য পেশ করি। 
আশা করি আল্লাহ তাআলা এর দ্বারা পাঠকদের দ্বীনের সহীহ বুঝ দান 
করবেন। 


রিসালাটি খুব সংক্ষিপ্ত ও আরবীতে হওয়ায়, পাঠকদের নিকট বিষয় 
বস্তুটি অধিক স্পষ্ট করা জন্য রিসালাটির অনুবাদের সাথে সাথে বিভিন্ন 
3 


স্থানে ব্যাখা বিশ্লেষণ সংযোজন করা হয়েছে, যাতে পাঠক বিষয়টি 
ভালোভাবে অনুধাবন করতে ও বুঝতে পারে। 


রিসালাটির অনুবাদ কর্ম ও ব্যাখা বিশ্লেষণ সংযোজন করতে গিয়ে ভুল 
হওয়া স্বাভাবিক । কোন বিজ্ঞ পাঠকের নিকট কোন ভুল-ক্রুটি ধরা পড়ার 
পর সংশোধন করে দিলে, কৃতজ্ঞ থাকব। 


অনুবাদক 


ভূমিক 


যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের যিনি সমগ্র জাহানের 
প্রতিপালক, আর সালাত ও সালাম নাযিল হোক আমাদের প্রাণ-প্রিয় 
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, তার পরিবার- 
পরিজন ও সাথী-সঙ্গীদের উপর এবং তাদের উপর যারা তার প্রদর্শিত 


পথের অনুসারী । 


একজন ঈমানদারের উপর ওয়াজিব হল, আল্লাহ ও তার রাসূল 
সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতের সাথে সাথে আল্লাহর 
বন্ধুদের মহব্বত করা ও তার শত্রুদের সাথে দুশমনি করা। 


আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্ব থাকা এবং আল্লাহর দুশমনদের সাথে 
শত্ৰুতা থাকা একজন মুমিনের ঈমানের পরিচয় এবং এটি ঈমানের 
একটি গুরুত্বপূর্ণ রোকন। যার মধ্যে এ গুণ থাকবে না সে সত্যিকার 
ঈমানদার হতে পারে না৷ ঈমানদার হতে হলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির 
জন্য বন্ধুত্ব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রুতা তার মধ্যে থাকতে হবে, 
অন্যথায় ঈমানদার হওয়া যাবে না। আর এটি ঈমানের একটি অন্যতম 
অংশ এবং ঈমানের সাথে আঙ্গাঙ্গীভাবে জড়িত৷ যাদের মধ্যে ঈমানের 
এ মান-দণ্ড থাকবে না, তাদের ঈমান থাকবে না। 


ইসলামী আক্বীদার অন্যতম ভিত্তি হল, দ্বীনের উপর বিশ্বাসী সব 
ঈমানদার মুমিনের সাথে বন্ধুত্ব রাখা। আর যারা এ দ্বীন-ইসলামকে 
5 


বিশ্বাস করে না, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না এবং 
আখিরাতের প্রতি ঈমান আনে না, সে সব মুশরিক ও কাফেরদের সাথে 
দুশমনি রাখা এবং তাদের ঘৃণার চোখে দেখা৷ সুতরাং মনে রাখতে 
হবে, যারা তাওহীদে বিশ্বাসী-মুখলিস ঈমানদার তাদের মহব্বত করা 
এবং তাদের সাথে বন্ধুত্ব রাখা হল ঈমানের বহি:প্রকাশ। আর যারা 
মুশরিক- গাইরুল্লাহর ইবাদত করে- তাদের অপছন্দ ও ঘৃণা করা 
ঈমানদার হওয়ার প্রমাণ স্বরূপ । আর এটিই হল ইব্রাহীম আ. ও তার 
অনুসারীদের জন্য আল্লাহর রাব্বুল আলামীন কর্তৃক মনোনীত দ্বীন, যে 
রাব্বুল আলামীন কুরআনে করীমে এরশাদ করে বলেন, 


rs B30 UG 35s Sl a7) G ES BES SIE 5) 
all LSS UY 155 1 UE HO U3 2 DI C5 es 
(© adi Sly Ef Br UR ME CS 0 os HT Ss SD BW 
Lt call 5] 


“ইবরাহীম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে 
উত্তম আদর্শ। তারা যখন স্বীয় সম্প্রদায়কে বলছিল, ‘তোমাদের সাথে 
এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা কর তা হতে আমরা 
সম্পূর্ণ মুক্ত। আমরা তোমাদেরকে অস্বীকার করি; এবং উদ্রেক হল 
আমাদের- তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য; যতক্ষণ 


না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আন । তবে স্বীয় পিতার প্রতি 
6 


কাছে ক্ষমা প্রার্থনা করব আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি 
কোন অধিকার রাখি না।’ হে আমাদের প্রতিপালক, আমরা আপনার 
ওপরই ভরসা করি, আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো 
আপনারই কাছে”। [সূরা মুমতাহিনা, আয়াত: ৪] 


আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনের 
অনুকরণের নামান্তর । এখানে কোন ভিন্নতা ও পার্থক্য নাই'। আল্লাহ 
রাব্বুল আলামীন আরও বলেন, 


543 2S TG ELLE HUG C32 SM bios Vln sa iG) 
8 204 EEE NE NEE Ea MEE 

xd OO BALE Bd ETUDE A eS C7 
[o\:s SU 


* আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন এ কথা স্পষ্ট করেন, মুশরিকদের সাথে কোন আপোষ নাই । 
মুসলিমরা কখনোই মুশরিকদের সাথে একত্র হতে পারে না। ইব্রাহীম আ. তার কাওকে জানিয়ে 
দেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সব দেব-দেবী ও উপাস্যের উপাসনা কর, তার থেকে আমি 
সম্পূর্ণ মুক্ত। আমার সাথে তোমাদের উপাস্যদের কোন সম্পর্ক নাই ইব্রাহীম আ. তার কওমের 
মুশরিকদের আরও জানিয়ে দেন, তোমাদের সাথে আমার শত্রুতা কোন ক্ষণিকের জন্য নয়, বরং 
তা চিরকালের জন্য; যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর উপর ঈমান আনবে না, ততদিন পর্যন্ত 
তোমাদের সাথে আমার শত্রুতা বহাল থাকবে৷ আল্লাহ রাব্বুল আলামীন ইব্রাহীম আ. এর দৃঢ়তাকে 
কুরআনে তুলে ধরেন এবং তিনি উম্মতে মুসলিমাকে বলেন, তোমাদের জন্য ইব্রাহীম আ. এর মধ্যে 
রয়েছে, উত্তম আদর্শ । সুতরাং, মনে রাখতে হবে মুসলিমদের জন্য অমুসলিমদের সাথে আপোষহীন 
হতে হবে, যতদিন পর্যন্ত তারা ঈমান না আনবে, ততদিন পর্যন্ত তাদের সাথে কোন আপোস নাই। 
[অনুবাদক]। 


7 


“হে মুমিনগণ, ইয়াহুদী ও নাসারাদেরকে তোমরা বন্ধরূপে গ্রহণ করো 
না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে 
বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন নিশ্চয় আল্লাহ যালিম 
কওমকে হিদায়েত দেন না”। [সূরা মায়েদাহ, আয়াত: ৫১] 


এ আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন কিতাবিদের সাথে বন্ধুত্ব করার 
বিধান কি তার বর্ণনা দেন৷ আল্লাহ রাব্বুল আলামীন কিতাবিদের সাথে 
বন্ধুত্ব করতে এবং তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেন*। 
অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন কাফেরদেরও বন্ধু হিসেবে 
গ্রহণ করতে নিষেধ করেন কাফেরদের সাথে বন্ধুত্ব করা হারাম হওয়া 


5 Gl cc SAEED 2565 GE UGB Tn sa) 
CES DT bE MEL ILM SAA FY PE 5 LS 
[Ol 5] 


* ব্যাখ্যা: আয়াতে আল্লাহ মুসলিম উম্মাহকে জানিয়ে দিয়ে বলেন, আমি যাদের কিতাব দিয়েছি, 
অর্থাৎ ইয়াহুদী ও খৃষ্টানদেরকে কখনোই তোমাদের বন্ধু বানাবে না। কারণ, তারা কখনোই 
তোমাদেরকে তাদের নিজেদের আপন মনে করে না, তারা সব সময় তোমাদেরকে তাদের শত্রু 
হিসেবে গণ্য করে। আর তারা সব সময় মুসলিমদের ক্ষতির অনুসন্ধান করে। তারপরও যারা 
কিতাবিদের সাথে বন্ধুত্ব করবে আল্লাহ তাদের বিষয়ে বলেন, তারা সে সব জাতিরই অন্তর্ভুক্ত হবে, 
তারা মুমিনদের অন্তর্ভুক্ত হবে না৷ [অনুবাদক] । 

8 


“হে ঈমান-দারগণ, তোমরা আমার ও তোমাদের শক্রুদেরকে বন্ধুরূপে 
গ্রহণ করো না”*। [সূরা মুমতাহানাহ, আয়াত: ১] 


এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন, কাফেররা যদি 
মুমিনদের আত্মীয়-স্বজন বা রক্ত সম্পর্কীয় ও গোত্রীয় লোকও হয়, 
তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব এবং তাদের খালেস মহব্বত করতে আল্লাহ্‌ 
রাব্বুল আলামীন মুমিনদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল 
আলামীন বলেন, 


BE ml GE OLN LLG LEST LAGE V LT Sal Mil 
[OA] COINS BE Ls LS 5 Sl) 


“হে ঈমান-দারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধরূপে 
গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে। 
তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধরূপে গ্রহণ করে তারাই 
যালিম”। [সূরা তাওবাহ, আয়াত: ২৩] 


আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন, 


২ ব্যখ্যা: আয়াতে আল্লাহ মুমিনদের কাফেরদের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন। অর্থাৎ, তোমরা 
তাদের কিভাবে বন্ধু হিসেবে গ্রহণ করবে? তারা তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে যে 
হেদায়েতের মিশন এসেছে, তা অস্বীকার ও প্রত্যাখ্যান করছে এবং তোমাদেরকে কোন প্রকার 
অপরাধ ছাড়া তোমাদের বাড়ি-ঘর হতে বের করে দিয়েছে, তোমাদের ভিটা-বাড়ি ছাড়া করেছে। 
সুতরাং, তোমরা তাদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করো না। 


5 


Bk 55 4255 BT SE 55 S39 AST B56 BC SF 0H 1 Ny 
SN tel 3 8 D5 Hise 5 5 Arf Gf cA 
G25 Gs Gels LEN GE on SE ol lel Ls C33 A 
2 © SAE 8 Hf S52 IAT 52 Bj be lbs be 


[ces 


“যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে তুমি পাবে না এমন 
জাতিকে তাদেরকে পাবে না এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে বন্ধু 
বিরুদ্ধবাদীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয় তবুও । 
এদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাঁর পক্ষ থেকে রূহ 
দ্বারা তাদের শক্তিশালী করেছেন। তিনি তাদের প্রবেশ করাবেন এমন 
জান্নাতসমূহে যার নিচে দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হয়। সেখানে তারা 
স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর 
প্রতি সন্তুষ্ট হয়েছে। এরা হল আল্লাহর দল ৷ জেনে রাখ, নিশ্চয় আল্লাহর 
দলই সফলকাম” । [সূরা মুজাদালাহ, আয়াত: ২২]* 


‘ অর্থাৎ যারা আল্লাহ ও আল্লাহর রাসূলে বিরোধিতা করে, তারা যদি তোমাদের নিকটাত্মীয়ও হয়ে 
থাকে; তোমাদের মাতা-পিতাও হয়ে থাকে, তারপরও তাদের সাথে কোন প্রকার বন্ধুত্ব চলে না। 
10 


কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, বর্তমানে অধিকাংশ মানুষ দ্বীনের এ 
গুরুত্বপূর্ণ মূলনীতিকে একেবারেই ভুলে গেছে:। 


এমনকি আমি আরবি একটি টিভি চ্যানেলে একজন বিশিষ্ট আলেম ও 
ভাই । এটি একটি মারাত্মক কথা যার সমর্থনে কোন দলীল-প্রমাণ 
নাই‘। 


আল্লাহ রাব্বুল আলামীন যেভাবে ইসলামী আকীদায় অবিশ্বাসী 
কাফেরদের সাথে বন্ধুত্ব করাকে হারাম করেছেন এবং তাদের ঘৃণা 
করার নির্দেশ দিয়েছেন, সেভাবে যারা ঈমান এনেছে তাদের সাথে 
বন্ধুত্ব করা ও তাদের মহব্বত করাকেও ওয়াজিব করেছেন।” আল্লাহ 
রাব্বুল আলামীন বলেন, 


5 তারা অমুসলিমদের সাথে বন্ধুত্ব করাকে তাদের উদারতা, উগ্রবাদ বিরোধিতা ও অসাম্প্রদায়িকতা 
বলে চালিয়ে যাচ্ছে। তারা মনে করে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা ও তাদের সাথে সু-সম্পর্ক 
রাখা উদারপন্থা ও অসাম্প্রদায়িক হওয়ার প্রমাণ। মনে রাখতে হবে, যে সব মুসলিম এ ধরনের 
মন-মানসিকতা পোষণ করে তারা কখনোই ঈমানদার হতে পারে না। তারা ইয়াহুদী খৃষ্টানদের 
দোষর এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমন। আমাদের সমাজে এ ধরনের ঘাতকের অভাব 
নাই । [অনুবাদক] ৷ 

$ এ ধরনের কথা শুধু মারাত্মকই নয়, বরং ঈমানের জন্য হুমকি । যারা এ ধরনের কথা বলে, 
তাদের ঈমান প্রশ্নবিদ্ধ। আল্লাহ আমাদের এ ধরনের কথা-বার্তা থেকে হেফাজত করুক । 

7 একজন ঈমানদারের প্রতি অপর ঈমানদারের ভালোবাসা ও মহব্বত থাকতে হবে এবং তাদের 
বিপদ-আপদে এগিয়ে আসতে হবে। 


ll 


£355) 0 EEL | Srl I Ea al BL bl 2 2 3 
SALTS hl S52 OF ks Al A255 HIE 5 © S455 t ~~ 
Loo :535U 5] {01 


“তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ, যারা সালাত 
কায়েম করে এবং যাকাত প্রদান করে বিনীত হয়ে। আর যে আল্লাহ, 
তাঁর রাসূল ও মুমিনদের সাথে বন্ধুত্ব করে, তবে নিশ্চয় আল্লাহর দলই 
বিজয়ী”। [সুরা মায়েদাহ, আয়াত: ৫৫] 


আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন, 


34 24-2 


ESE 07 ঞ HE UE Ei hes Gh Md ES) 
১] ৮ il L273 5 UE AT os NES SA 

Tra: 
“মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের 
প্রতি অত্যন্ত কঠোর; পরস্পরের প্রতি সদয়”ঃ। [সূরা ফাতহ, আয়াত: 
২৯] 


Iola i] EL ST Ch 


$ ব্যাখ্যা: আয়াতে আল্লাহ রাববুল আলামীন মুমিনদের পারস্পরিক সম্পর্ক ও কাফেরদের বিপক্ষে 
তাদের অবস্থানের একটি চিত্র তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, মুমিনরা পরস্পরের 
প্রতি অতীব সদয় ও দয়া পরবশ ৷ তারা তাদের ছোটদের স্নেহ করে বড়দের সম্মান করে। তাদের 
মধ্যে কোন প্রকার হিংসা-বিদ্বেষ নাই। কিন্তু দুশমনদের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠিন। তাদের 
বিরুদ্ধে কোন প্রকার আপোষ নাই ৷ দুশমনদের মোকাবেলায় তারা এক । [অনুবাদক] 

12 


“নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই । [সুরা হুজরাত, আয়াত: ১০] 


সুতরাং মুমিনগণ পরস্পর ভাই, এ ভ্রাতৃত্ব দ্বীন ও আকীদার ভিত্তিতে; 
যদিও দেশ, বংশ ও সময়ের দিক থেকে তাদের মধ্যে দুরত্ব থাকুক ৷ 


আল্লাহ রাব্বুল আলামীন কুরআন করীমে এরশাদ করে বলেন, 


SY Uk Gl G5; 0 S351 C5 S14 Lo 02 HC dlls) 
Iii (O25 BE BE bn AN Sh I HEY 
“যারা তাদের পরে এসেছে তারা বলে: ‘হে আমাদের রব, আমাদেরকে 
ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে 
তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য 
আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় 
আপনি দয়াবান, পরম দয়ালু”। [সূরা হাসর, আয়াত: ১০] 


মোট কথা, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মুমিনরা একে অপরের ভাই। 
তাদের ঘর-বাড়ী, স্থান-কাল ও সীমা-রেখা যতই দূরে থাকুক না কেন, 
তা বিবেচনার বিষয় নয়, তারা আল্লাহ ও তার রাসূলে বিশ্বাসী কিনা তা 
হল মুল বিবেচনার বিষয় । ঈমানের দিক দিয়ে তাদের একের সাথে 
অপরের সম্পর্ক খুবই গভীর । পরবর্তী যুগের মুমিনরা তাদের 
পূর্ববর্তীদের অনুকরণ করবে, তাদের জন্য দো'আ করবে, ক্ষমা চাইবে। 


13 


শত্ৰুতা ও বন্ধুত্বের নিদর্শন 
প্রথমত; 
কাফেরদের সাথে বন্ধুত্বের নিদর্শন: 


এক. কথা-বার্তা লেবাস-পোশাক ইত্যাদিতে অমুসলিমদের সাদৃশ্য 
অবলম্বন করা: 


লেবাস-পোশাক, চাল-চলন ও কথা-বার্তা ইত্যাদিতে অমুসলিমদের সাথে 
সাদৃশ্য অবলম্বন করা, তাদের সাথে বন্ধুত্বকেই প্রমাণ করে”’। সে 
কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


“যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে, সে তাদের অন্তর্ভুক্ত 
হয়ে থাকবে” *। 


* মুমিনরা কখনোই অমুসলিমদের অনুকরণ করতে পারে না। তারা সব সময় তাদের নিজেদের 
স্বকীয়তা বজায় রাখবে। নিজেরা মানব জাতির জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। তাদের 
আদর্শের প্রতি মানুষ আকৃষ্ট হবে। তারা কেন বিজাতিদের আদর্শের অনুকরণ করবে? তারা সব 
সময় বিজাতিদের কৃষ্টি-কালচার ও সংস্কৃতির বিরোধিতা করবে এবং তাদের অন্ধানুকরণ হতে দূরে 
থাকবে [অনুবাদক] ৷ 

০ সৰু দাউদ কিতাবুল লিবাস, পরিচ্ছেদ: প্রসিদ্ধ পোশাক পরিধান বিষয়ে 

বস্তুত মুসলিমদের জন্য তাদের আলাদা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য ও এতিহ্য রয়েছে। তাদের এঁতিহ্যকে 

14 


যে সব আচার-আচরণ, কথা-বার্তা, আখলাক-চরিত্র ইত্যাদি কাফেরদের 
বৈশিষ্ট্য সে সব বিষয়ে তাদের অনুকরণ করা সম্পূর্ণ হারাম। যেমন- 
দাড়ি মুগুন, গোফ বড় করা, প্রয়োজন ছাড়া তাদের সংস্কৃতিতে কথা 
বলা, তারা যে সব পোশাক পরিধান করে, তা পরিধান করা, তারা যে 
সব খাদ্য গ্রহণ করে, তা গ্রহণ করা, ইত্যাদি *। 


মানুষ অনুসরণ করবে, এটাই হল চিরন্তন সত্য। তারা কেন বিজাতিদের কালচারের অনুকরণ 
করবে? কিন্তু বর্তমানে মুসলিমরা তাদের আসল এঁহিত্য ও সংস্কৃতি হতে দূরে সরে যাওয়াতে 
বিজাতীয় সভ্যতা ও সংস্কৃতি মুসলিম সমাজের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। তারা নিজেদের চাল-চলন 
ও এতিহ্য ভুলে গিয়ে বিজাতি ও অমুসলিমদের চাল-চলন এঁতিহ্যে অন্ধ অনুকরণে ব্যস্ত হয়ে 
পড়েছে। অথচ আল্লাহর মুসলিম উম্মতকে বিজাতিদের অনুকরণ করতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ 
ইব্ন আব্বাস রা. হতে বর্ণিত, রাসূল সা. বলেন, 1৮১০ ১৯| 45 4৬, +2 22 rye 


এল জে এট 2০ ৫১8 ০3১ ৭ জী জে এত 43১ লী ৭১:০০ ৮৪১ “43 ৮৯ তোমরা 

আশুরার দিন রোজা রাখ! তোমরা ইয়াহুদীদের বিরোধিতা কর। আশুরাদের দিনের আগে একটি 

রোজা রাখ এবং পরের দিন একটি রোজা রাখ । [বর্ণনায় আহমদ] 

els, Ls US LS OF 0 3: UU ly de DGS lot SE 
le 5d tally syed Bl J b LG sya 2 23 >} S> EL 


আবু সাঈদ খুদরী রা. হতে বর্ণিত, রাসূল সা. বলেন, তোমরা তোমাদের পূর্বের উম্মতদের গজ ও 
ইঞ্চি শুদ্ধ অনুকরণ করবে। এমনকি তারা যদি কোন গুই শাপের গর্তে প্রবেশ করে, তোমরাও 
তাদের অনুকরণে তাতে প্রবেশ করবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! তারা কি ইয়াহু-দি ও 
খৃষ্টান? বলল, তারা ছাড়া আর কারা? !! 


" আমাদের দেশে ধুতি পরিধান হিন্দুদের বৈশিষ্ট্য। সুতরাং, মুসলিমদের জন্য ধুতি পরিধান করা 
বৈধ নয়। অনুরূপভাবে হিন্দুরা গরুর গোস্ত খায় না। তাদের অনুকরণ করে গরুর গোস্ত খাওয়া 
হতে বিরত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। হিন্দুরা পানিকে জল বলে, তাদের অনুকরণ করে পানিকে জল 
বলা হতে বিরত থাকতে হবে [অনুবাদক] ৷ 

15 


দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা হতে বিরত থাকা: 

যখন একজন মুসলিম ব্যক্তি কোন অমুসলিম দেশে তার দ্বীনের 
কাফেরদের দেশ ত্যাগ করে কোন মুসলিম দেশে হিজরত করতে হবে। 
এ ধরনের পরিস্থিতিতে প্রতিটি মুসলিমের উপর তার দ্বীনের 
হেফাজতের জন্য হিজরত করা ওয়াজিব কারণ, দ্বীনের বিষয়ে আশঙ্কা 
করার পরও কাফের দেশে অবস্থান করা, কাফেরদের সাথে সু-সম্পর্ক 
রাখা ও তাদের সাথে বন্ধুত্ব করার প্রমাণ বহন করে। এ কারণেই 
হিজরত করতে সক্ষম, এমন ব্যক্তির জন্য কোন কাফেরদের মাঝে 
অবস্থান করা আল্লাহ হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন 
বলেন, 
3 SAL SS 4S ss 1 el aE KAT SG Sal SY) 
Fe SAL SUG 5; Hl 5 = He Nr 
SALE TY SU CL JE Se eed I O as WE 
Bis A S85 LEE G5 Of SE DN © La Sigs V5 Ls 

[aa-av:sLll 5] {OV AE 


ছিল না যে, তোমরা তাতে হিজরত করতে’? সুতরাং ওরাই তারা যাদের 


16 


আশ্রয়স্থল জাহান্নাম । আর তা মন্দ প্রত্যাবর্তন-স্থল। তবে দুর্বল পুরুষ, 
নারী ও শিশু যারা কোন উপায় অবলম্বন করতে পারে না এবং কোন 
রাস্তা খুঁজে পায় না। অতঃপর আশা করা যায় যে, আল্লাহ তাদেরকে 
ক্ষমা করবেন । আর আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল । [সূরা আন-নিসা: 
৯৭-৯৯] 


করে দিয়েছেন। একমাত্র দুর্বল যারা হিজরত করতে অক্ষম তাদেরকে 
দিয়েছেন *। 


অনুরূপভাবে যাদের কাফেরদের দেশে থাকার দ্বারা ইসলাম ও 
মুসলিমের কোন উপকার ও কল্যাণ রয়েছে, তাদের জন্য কাফেরদের 
দেশে থাকার অনুমতি ইসলাম দিয়েছে। যেমন- কাফেরদের দেশে 
কাফেরদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে পারে, তাদের মধ্যে 
ইসলামের সোন্দর্য তুলে ধরতে পারে এবং ইসলামের প্রচার করতে 


2 কিন্তু হিজরত করতে সক্ষম ব্যক্তিদের জন্য অমুসলিম দেশে বসবাস করার অনুমতি আল্লাহ 
রাব্বুল আলামীন কোন মুসলিমকে দেননি । কারণ হিজরতে বিধান অদ্যবধি বাকী আছে। তা বন্ধ 
হয়নি । রাসূল সা. বলেন, 

Upp pr Hl bs > LA RES Vy Dl his > 52h his NY 
“যত দিন পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে, ততদিন পর্যন্ত হিজরতের বিধান চালু থাকবে। 
আর তাওবার দরজা তখন বন্ধ হবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়” । [অনুবাদক] ৷ 


17 


পারে। এ ধরনের লোকের জন্য কাফের দেশে অবস্থান করাতে কোন 
অসুবিধা বা গুনাহ নাই৷ তারা সেখানে অবস্থান করে মুসলিমদের পক্ষে 
কাজ করবে। 


তিন- বিনোদন ও পর্যটনের উদ্দেশ্যে তাদের দেশে ভ্রমণ করা: 


প্রয়োজন ব্যতীত কাফেরদের দেশে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ । তবে 
প্রয়োজনীয় কাজে ভ্রমণ করাতে কোন অসুবিধা নাই । যেমন, চিকিৎসা, 
ব্যবসা-বাণিজ্য, উচ্চ শিক্ষা লাভ, বিশেষত: এমন কোন ডিগ্রি হাসিল, যা 
তাদের দেশে যাওয়া ছাড়া অর্জন করা সম্ভব নয়, এ ধরনের কোন 
প্রয়োজনীয় কাজের জন্য ভ্রমণ করা বৈধ । তখন এ সব প্রয়োজনের 
খাতিরে তাদের দেশে সফর করা ও সেখানে সাময়িক অবস্থান করাতে 
কোন গুনাহ হবে না। আর একটি কথা মনে রাখতে হবে, যে সব 
প্রয়োজনের তাগিদে তাদের দেশে ভ্রমণ করা যেতে পারে, প্রয়োজন 
শেষ হওয়ার সাথে সাথে তার জন্য মুসলিমদের দেশে ফিরে আসা 
ওয়াজিব ৷ সেখানে কাল ক্ষেপণ করা বা বিনোদনের উদ্দেশ্যে ঘুরা-ফেরা 
করা কোন ক্রমেই উচিত না। 


এ ধরনের সফর বৈধ হওয়ার জন্য শর্ত হল, সে সেখানে নিজের দ্বীন 
প্রকাশ করার ক্ষমতা থাকতে হবে, মুসলিম হওয়ার কারণে তার মধ্যে 
কোন প্রকার সংকোচ ও হীনমন্যতা থাকতে পারবে না । মুসলিম হওয়ার 
কারণে তার সম্মানবোধ থাকতে হবে। অমুসলিমের দেশে যে সব 
অন্যায়, অনাচার ও কু-সংস্কার সংঘটিত হয়, তার থেকে দূরে থাকতে 


18 


হবে। শত্রুদের ষড়যন্ত্রের শিকার হওয়া থেকে সাবধান থাকতে হবে। 
অনুরূপভাবে যদি কারো জন্য অমুসলিম দেশে ইসলামের দাওয়াত দেয়া 
ও ইসলাম প্রচারের কাজ করার সুযোগ হয়, তখন তার জন্য অমুসলিম 
দেশে অবস্থান করা বৈধ, আবার কখনও কখনও ওয়াজিব 


চার. মুসলিমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের সাহায্য ও 
সহযোগিতা করা, তাদের প্রশংসা করা ও তাদের হয়ে মুসলিমদের 
বিরুদ্ধে লড়াই করা: 


মারাত্মক অপরাধ ও বড় গুনাহ। যারা এ ধরনের কাজ করে, তারা 
কোন ক্রমেই মুসলিম হতে পারে না। এ কাজটি হল, ইসলাম বিনষ্টকারী 
ও ঈমান হারা হওয়ার অন্যতম উপকরণ। এ ধরনের কাজ করলে সে 
মুরতাদ বা বেঈমান বলে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের 
এ ধরনের কাজ করা হতে নাজাত দান করুন। 

পাঁচ, অমুসলিমদের থেকে সাহায্য কামনা করা, তাদের কথার উপর 
ভরসা করা, তাদেরকে মুসলিমদের গোপন বিষয়াদি সম্বলিত বিভিন্ন বড় 
বড় পোষ্টে চাকুরী দেয়া, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু নির্বাচন করা, তাদেরকে 
পরামর্শক হিসেবে গ্রহণ করা 


£ উল্লেখিত প্রতিটি কাজ মুসলিমদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত । তারা এ সবের মাধ্যমে 

কাফেরদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে সুযোগ করে দেয়। আমরা তাদের যত সাহায্য সহযোগিতা 

করি না কেন, তারা আমাদের কোন উপকারে আসবে না। তারা যখনই সুযোগ পাবে আমাদের 

বিরুদ্ধে কাজ করবে। তারা সব সময় তাদের অন্তরে মুসলিমদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ও শত্রুতা 

পোষণ করে। আর তোমরা যদি তাদের মহব্বত ও ভালো বাস, তারা কিন্তু তোমাদের মহব্বত 
19 


আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 

৮১; Ys Ff J S352 3 Bis LSE NY lyst সা এ) 
al EB HE He GE LG Lefl Se LET SE DB be 
S85 ESE V5 EGE NEG © Solas 2S ol LG 
Bll 52 JN Lente ldc iE BG Es 1G 25,4 BG 3k SI, 


# 


BLS TLS LLL LO 4 SH Le BBE 2 
SLES LS tts J lls ess ob be E5k Bye cca OG 

Le-M dls Jol OLS Ss CG 
“হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধরূপে 
গ্রহণ করো না। তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না। তারা 
তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। তাদের মুখ থেকে তো শত্রুতা 
প্রকাশ পেয়ে গিয়েছে। আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা 
মারাত্মক । অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা 
করেছি। যদি তোমরা উপলব্ধি করতে । শোন, তোমরাই তো তাদেরকে 
ভালবাসা এবং তারা তোমাদেরকে ভালবাসে না। অথচ তোমরা সব 
কিতাবের প্রতি ঈমান রাখ। আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ 
করে, তখন বলে, ‘আমরা ঈমান এনেছি’'। আর যখন তারা একান্তে 
মিলিত হয়, তোমাদের উপর রাগে আঙ্গুল কামড়ায় । বল, ‘তোমরা 


করবে এবং তোমাদের ভালো বাসবে না। তারা প্রকাশ্যে তোমাদের সাথে মিশবে এবং দেখাবে যে, 
তারা তোমাদের বন্ধু, কিন্তু গোপনে তারা তোমাদের ক্ষতি করবে এবং তোমাদের বিরোধিতা 
করবে । [অনুবাদক] । 


20 


তোমাদের রাগ নিয়ে মর’! নিশ্চয় আল্লাহ তারা যা করে, তা 
পরিবেষ্টনকারী”“*। যদি তোমাদেরকে কোন ভালো কিছু স্পর্শ করে 
তখন তাদেরকে কষ্ট দেয়, আর যদি তোমাদের উপর কোন বিপদ-কষ্ট 
আপতিত হয়, তখন তারা তাতে খুশি হয়। [সূরা আলে ইমরান, আয়াত: 
১১৮-১২০] 


এ সব আয়াতগুলো কাফেরদের অভ্যন্তরীণ বিষয়গুলোর ব্যাখ্যা দেয় 
এবং মুসলিমদের বিরুদ্ধে তারা যে সব দুশমনি, ষড়যন্ত্র, প্রতারণা ও 
ধোঁকা দেয়ার মানসিকতা গোপন করে, তা উম্মোচণ করে দেয়। এ 
ছাড়াও এ সব আয়াত কাফেররা মুসলিমদের বিরুদ্ধে যে সব খিয়ানত, 
ধোঁকাবাজি ও মিথ্যাচার করত, তার বর্ণনাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা 
হয়েছ । যখন মুসলিমরা তাদের প্রতি বিশ্বাস করবে, তখন তারা এটিকে 
সুযোগ মনে করে তা তাদের বিরুদ্ধে কাজে লাগাবে। তাদের কাজই 
ছিল, কীভাবে মুসলিমদের ক্ষতি করা যায়, তার চক আঁকা এবং তাদের 
থেকে উদ্দেশ্যে হাসিল করার পন্থা আবিষ্কার করা। 


বর্ণিত, তিনি বলেন, 


* আয়াতে একটি কথা স্পষ্ট হয়, তা হল কাফের, মুশরিক ও বেঈমানরা কখনোই মুসলিমদের বন্ধু 
হতে পারে না। তারা সব সময় মুসলিমদের শক্রু। প্রকাশ্যে তারা যদি তোমাদের বন্ধুত্ব দাবিও 
করে, তাদের কথার উপর আস্থা রাখা কোন মুমিনের কাজ নয়। তাদের প্রতিটি কাজকে সন্দেহের 
চোখে দেখতে হবে। তাদের সেবা, খেদমত, চিকিৎসা ও বাসস্থান বানানো সবকিছু আড়ালে অসৎ 
উদ্দেশ্য অর্থাৎ ধর্মান্তরিত করা লুকিয়ে আছে। [অনুবাদক] ৷ 

21 


Ea Ll 4 Ds De JE Blas LN J as dl s2) rd Eli) 
Bl class sgl SUE Sil LAGE I UIT Soll Clg ds ds 
ds SS J Gsefll iol bd ge SILLY Lows Ul 5 ] (RS 
As orig Ls Bl LST 5h satel i dal Sf ot) Le ids 

(hl alas 
অর্থ, একদিন আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলি, 
আমার একজন সচিব আছে, সে খৃষ্টান । এ কথা শুনে তিনি বললেন, 
আল্লাহ তোমার অমঙ্গল করুন! তুমি খৃষ্টানকে কেন তোমার সচিব 
বানালে? তুমি কি আল্লাহ তা'আলার বাণী শুনোনি? আল্লাহ রাব্বুল 
আলামীন বলেন, 


yl (FS PUG LL OI GLAD GENIE NT hy 
[o\:s SU 


“হে ঈমানদারগণ! তোমরা ইয়াহুদি ও খৃষ্টানদের বন্ধু রূপে গ্রহণ করো 
না। তারা নিজেরা পরস্পর বন্ধু”। [সূরা মায়েদাহ, আয়াত: ৫১] তুমি 
একজন খাটি মুসলিমকে কেন তোমার কাতেব বানালে না। তার কথা 
শুনে আমি বললাম, হে আমীরুল মুমীনিন! আমি তার থেকে কিতাবত 
আদায় করব, আর সে তার দ্বীন আদায় করবে। উত্তরে তিনি বলেন, 
আল্লাহ যাদের অপমান করে আমি তাদের সম্মান করব না। আর আল্লাহ্‌ 
যাদের বে-ইজ্জত করে আমি তাদের ইজ্জত দেবো না এবং আমি 
তাদেরকে কাছে টানবো না, যখন আল্লাহ রাব্বুল আলামীন তাদের দুরে 
ঠেলে দিয়েছেন। 


22 


৯ Ea Se T= he lel be gal Ol hoe lr ss 
1G ds Eel OPS ES Sl idl 5A uo Aix Hl bs 


« Bi Sl SB EN IE 55 BL Le 


অর্থ, ইমাম আহমদ রহ. ও ইমাম মুসলিম রহ. বর্ণনা করেন, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বের হলে, একজন মুশরিক 
তার সাথে যুদ্ধে যাওয়ার জন্য ‘হাররাহ’ নামক স্থানে এসে মিলিত হয়। 
সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে, আমি তোমার সাথে 
যুদ্ধে যেতে চাই এবং তোমার সাথে যুদ্ধ অংশ গ্রহণ করব। রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি আল্লাহ ও রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনয়ন কর? সে বলল, 
না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি 
ফেরৎ যাও! আমরা কোন মুশরিক হতে সাহায্য গ্রহণ করব না.*। 


5 মুসলিম শরীফে হাদীসের ইবারতটি এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী 
আয়েশা রা. হতে বর্ণিন তিনি বলেন, 
Be ALS S55 55 52 SE OS 5 Cg ls Bl he Bl Ap ESF 
be hl J I 53156 5 > hs “he dl jo U5 ES dL 5 
AY be: Mis le dl po ol dy I Is Soe IY Sie: ls le dl 
IE B35 S53 Ae Bb) GE So BEG I Sil SU 550 IG NIG 55 
Sel LS 58 58 5 IH IG US es 4s dl po TID HIG 
HIG 5 5 A255 ob C28 2 GG US 5 IE te SG G5 BIN si 
EEE ay de Bl be Bld 
অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন যুদ্ধ করার জন্য বের হন, তখন 
তিনি যখন ‘হাররাতুল ওবারাহ’ নামক স্থানে পৌছেন, তখন সাহসিকতা ও বাহাদুরীতে প্রসিদ্ধ একে 
23 


উল্লেখিত আয়াত ও হাদিসসমূহ দ্বারা এ কথা স্পষ্ট হয়, মুসলিমদের 
কর্মের দায়িত্ব বা নেতৃত্ব যদ্বারা সে মুসলিমদের যাবতীয় সব কার্য-কলাপ 
বিষয়ে অবগত হয়, তা কখনোই কোন অমুসলিমদের হাতে দেয়া উচিত 
নয়। মুসলিমদের কোন গোপন তথ্য তাদের নিকট প্রকাশ পায় এবং 
তাদের ক্ষতির কারণ হয়, এ ধরনের কোন কাজে তাদের সম্পৃক্ত করা 
সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ, তারা যখন মুসলিমদের গোপনীয় বিষয়গুলো 
জানতে পারবে এবং তাদের দুর্বলতাগুলো তাদের নিকট প্রকাশ পাবে, 


লোক তার সাথে যুদ্ধ করার জন্য মিলিত হল। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর সাহাবীরা খুব খুশি হল। তারপর যখন লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে 
সাক্ষাত করল, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি আপনার অনুসরণ 
করতে আসছি এবং আপনার সাথে যুদ্ধ করতে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে জিজ্ঞাসা করে বললেন, তুমি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আন কি? সে বলল, না। 
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি চলে যাও আমরা কোন মুশরিক 
হতে সাহায্য গ্রহণ করি না। আয়েশা রা. বললেন, তারপর সে চলে গেল, তারপর যখন আমরা 
“সাজারাহ’ নামক স্থানে পৌছলাম লোকটি আবারো আমাদের সাথে মিলিত হল, তারপর সে এমন 
কথাই বলল, যা আগে সে বলছিল । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথে সে কথাই 
বললেন, যা পূর্বে তিনি তাকে বলেছিলেন। অর্থাৎ তুমি চলে যাও আমরা কোন মুশরিক থেকে 
সহযোগিতা গ্রহণ করব না। তারপর লোকটি চলে যায় এবং বাইদা নামক স্থানে এসে আবার 
মুসলিমদের সাথে মিলিত হয়। তারপর সে আগে যেভাবে কথা বলছিল ঠিক একই কথা আবার 
বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আল্লাহ ও আল্লাহর 
রাসূলের প্রতি ঈমান রাখ? এবার উত্তরে সে বলল, হ্যা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে বললেন, তাহলে চল তুমি আমাদের সাথে যুদ্ধ কর হাদিসটি ইমাম তিরমিযি সিয়ার অধ্যায়ে 
যিম্মিদের মুসলিমদের সাথে জিহাদ করার বিধান আলোচনায় বর্ণনা করেন। আর ইমাম আহমদ 
রহ. মুসনাদে আনসারের অবশিষ্ট অংশে আলোচনা করেন। 
24 


তখন তারা মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করবে এবং তাদের বিরুদ্ধে 
ষড়যন্ত্র চালাবে । এ ধরনের ঘটনা বর্তমান যুগে অহরহ সংঘটিত হচ্ছে 
এবং যার পরিণতি মুসলিমদের ভোগ করতে হচ্ছে। অমুসলিমরা তাদের 
দেশের নাগরিকদের মুসলিম দেশসমূহে বিভিন্ন কাজের অজুহাতে প্রেরণ 
করছে, যাতে তারা মুসলিমদের সাথে মিশে তাদের ক্ষতি করতে পারে। 
বিশেষ করে সৌদি আরব- যেখানে হারা-মাইন শরিফাইন- আছে 
সেখানে অসংখ্য অমুসলিমদের বিভিন্ন কাজের অজুহাতে পাঠানো হচ্ছে। 
তাদেরকে সেখানে ড্রাইভার, বাড়ীর পাহারাদার, ঘরের কর্মচারী ইত্যাদি 
বানানো হচ্ছে। এ ছাড়াও তাদেরকে পরিবারের সাথে অবাধে মেলা-মেশা 
করার সুযোগ করে দেয়া হচ্ছে। 


বিশেষ করে যে ক্যালেন্ডার অমুসলিমদের নিজস্ব ধর্মীয় ইবাদত-এঁতিহ্য 
ও পর্বের হিসাব অনুসারে নির্ধারিত। যেমন জিওগ্রেরিয়ান ক্যালেন্ডার 
(ইংরেজি বা ঈসায়ী ক্যালেন্ডার হিসেবে যা আমাদের কাছে পরিচিত) 


ইংরেজী বর্ষপঞ্জী বস্তুত: ঈসা আলাইহিস সালামের জন্মের স্মরনিকা 
হিসেবে প্রবর্তিত হয়েছে। মূলত: ঈসা আ. এর জন্মদিন পালন খৃষ্টানরা 
তাদের নিজেদের পক্ষ থেকে আবিষ্কার করেছে। বাস্তবে এটি ঈসা আ. 
এর ধর্মের কোন রীতিনীতিতে পড়ে না। সুতরাং এ বর্ষপঞ্জী ব্যবহার 
খৃষ্টানদের সাথে তাদের ধর্মীয় রীতি-নীতি ও পর্বে মুসলিমদের অংশ 
গ্রহনেরই নামান্তর । 


25 


অমুসলিমদের বর্ষপঞ্জীর অনুসরণ-অনুকরণ থেকে বিরত থাকার জন্যই 
মুসলিমদের ইচ্ছা ও তাদের দাবির প্রেক্ষাপটে ওমর রাদিয়াল্লাহু আনহু 
এর খেলাফত আমলে মুসলিমদের জন্য স্বতন্ত্র ইতিহাস ও হিজরি সনের 
প্রবর্তন করা হয়। তারপর থেকে মুসলিমরা অমুসলিমদের সন গণনা 
করা হতে বিরত থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
হিজরতের বছর থেকে হিজরি সন গণনা করা হয়। এ ঘটনা দ্বারা এ 
কথা স্পষ্ট হয়, সন গণনার ক্ষেত্রে মুসলিমদের জন্য অমুসলিমদের 
বিরোধিতা করা ও যে সব বিষয়গুলো তাদের বৈশিষ্ট্য বলে স্বীকৃত সে 
সব বিষয়ে তাদের বিরোধিতা করা ওয়াজিব। আল্লাহ আমাদের 
সহযোগিতা করুন। 


সাত, অমুসলিমদের উৎসব, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ করা, 
তাদেরকে তাদের অনুষ্ঠান পালনে সহযোগিতা করা, তাদের অনুষ্ঠান 
উপলক্ষে তাদের সম্ভাষণ জানানো, ধন্যবাদ দেয়া ও তাদের অনুষ্ঠানে 
সশরীরে উপস্থিত হওয়া: 


এ আয়াতের ॥,,.] ধর 55 1% A 2 8 53 SAS Y ly 
[/₹:৩৬,০৷ তাফসীরে বলা হয়ে থাকে- রহমানের বান্দাদের গুণ হল, 
তারা কাফের, মুশরিকদের অনুষ্ঠান ও উৎসবে হাজির হয় না। 


আট. অমুসলিমদের ভ্রান্ত আকীদা-বিশ্বাস ও বাতিল দ্বীনের প্রতি লক্ষ্য 
না করে, তাদের সভ্যতা, সংস্কৃতি ও আচার- আচরণ, তাদের চরিত্র ও 
ব্যবহারের প্রশংসা ও খুশি প্রকাশ করা এবং তাদের কর্ম দক্ষতা ও 
নিত্য নতুন আবিষ্কার ও তাদের কর্মে অভিভূত হওয়া । 

26 


13 HEE GM STEN AG C23 GLU I ULE SLY) 

Iv bb DCE IS 5 $3; 
“আর তুমি কখনো প্রসারিত করো না তোমার দু'চোখ সে সবের প্রতি, 
যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের জাঁক-জমকস্বরূপ 
উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি। যাতে আমি সে বিষয়ে তাদেরকে 
পরীক্ষা করে নিতে পারি। আর তোমার রবের প্রদত্ত রিযক সর্বোৎকৃষ্ট 
ও অধিকতর স্থায়ী” '€। [সূরা ত্বাহা, আয়াত: ১৩১] 


আয়াতের অর্থ এ নয়, মুসলিমরা দুনিয়ার বিষয়ে কোন প্রকার মাথা 
ঘামাবে না এবং জাগতিক বা দুনিয়াবি কোন শক্তি সামর্থ্য তারা অর্জন 
করবে না, বা তারা বিভিন্ন ধরনের আবিষ্কার ও কারিগরি শিক্ষা অর্জন 
বা প্রশিক্ষণ গ্রহণ করবে না এবং অর্থনৈতিক সমৃদ্ধি ও সামরিক শক্তি 
অর্জন করা হতে বিরত থাকবে৷ বরং মুসলিমরা এ ধরনের কাজগুলো 
অবশ্যই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


IVUGNE I G3 5 ELL Sic) 


6 দুনিয়া ক্ষণস্থায়ী এর কোন স্থায়িত্ব নাই, এ দুনিয়ার সৌন্দর্য, ধন সম্পদ ও মালিকানা এগুলো 
সবই সাময়িক ৷ আল্লাহ রাব্বুল আলামীন এগুলো মানুষকে উপভোগ করা ও উপকৃত হওয়ার জন্য 
দিয়েছেন। আর যারা আল্লাহর এ সব নিয়ামতসমূহ উপভোগ করবে তাদেরকে অবশ্যই একদিন 
আল্লাহর নিকট জবাব দিতে হবে; আল্লাহ তাদের পরীক্ষা নিবেন। পরীক্ষা নেয়ার জন্য আল্লাহ 
দুনিয়াতে এ সব নেয়ামত দিয়েছেন সুতরাং, এ সব নিয়ামতের বিনিময়ে আখিরাতকে ভুলে গেলে 
চলবে না৷ আল্লাহর দরবারে মুমিনদের জন্য যে রিযিক রাখা হয়েছে, তা অতি উত্তম ও স্থায়ী । 

27 


বাহিনী প্রস্তুত কর”। [সূরা আনফাল, আয়াত: ৬০] 


ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এ সব উপকরণ ও বর্তমান 
দুনিয়ার নব্য আবিষ্কারগুলোর ক্ষেত্রে মুসলিমদের অবদানই বেশি। 
তাদের এ অবদানের কথা কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ 
রাব্বুল আলামীন এ বিষয়ে কুরআনে করীমে এরশাদ করে বলেন, 


© SAL 230 SN LSE SS Lal 5 Lae GA A Gla 

IreioloNlsl 
“বল, ‘কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ, যা তিনি তাঁর 
বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিষক’? বল, ‘তা দুনিয়ার 
জীবনে মুমিনদের জন্য, বিশেষভাবে কিয়ামত দিবসে’। এভাবে আমি 
আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য, যারা জানে”। 
[সূরা আরাফ. আয়াত: ৩২] ” 


আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন, 


* আল্লাহ রাব্বুল আলামীন দুনিয়ার সৌন্দর্য উপকরণ গ্রহণ করতে নিষেধ করেননি, বরং তিনি 
বলেছেন এগুলো ঈমানদার লোকদেরই কাজ । তারা মানুষকে উন্নত সেবা দেবে, মানুষকে তারা 
পবিত্র রিয্‌ক উপার্জনের পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামীন জমিনের উপের ও নিচে তার 
কুদরতের যে সব নিদর্শন, ধন-সম্পত্তি, খনি ও উপকরণ রেখেছে, তা মুমিনরাই মানুষের কল্যাণে 
ব্যয় করবে। 

28 


2D AS DS SEE Us BN 3 GG SF SE BS) 
Iasi] {SO ESE Fd 
“আর যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, তার 
সবই তিনি তোমাদের অধীন করে দিয়েছেন। চিন্তাশীল কওমের জন্য 
নিশ্চয় এতে নিদর্শনা-বলী রয়েছে” *। [সূরা আল-জাসিয়া, আয়াত: ১৩] 


আল্লাহ রাববুল আলামীন আরও বলেন, 
ICA] LF 2 34-55 ও 2) 


“তিনিই জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন”। [সূরা 
বাকারাহ, আয়াত: ২৯] 


সুতরাং মুসলিমদের উপর কর্তব্য হবে এ সমস্ত উপকারী বিষয় ও 
শক্তিসমূহের প্রতি সর্বাগ্রে মনোযোগী হবে। তারা নতুন নতুন আবিষ্কার 
ও প্রযুক্তির ক্ষেত্রে অমুসলিমদের তুলনায় অগ্রগামী থাকবে । অমুসলিমরা 
যাতে এ ধরনের কাজের কোন সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখবে। 
আর মুসলিমরা যাতে তাদের মুখাপেক্ষী না হতে হয়, সে বিষেয়ে সতর্ক 
থাকবে। বরং যাবতীয় কারখানা ও কারিগরী জ্ঞান মুসলিমদেরই 
থাকবে। 


* আসমান ও জমিনে যা কিছু আছে, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামীন মানুষের অনুগত করে 
দিয়েছেন। মানুষ সবকিছুকে জয় করতে পারে এবং তারা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারে। সব 
কিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, বুদ্ধি ও কৌশল আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে দিয়েছেন। 

29 


নয়. অমুসলিমদের নামে মুসলিম বাচ্চাদের নাম রাখা: 


বিজাতিদের অনুকরণ করতে করতে আমাদের অবনতি এমন এক 
পর্যায়ে পৌঁছেছে, আমরা এখন আমাদের বাচ্চাদের নামও অমুসলিমদের 
নামের সাথে মিলিয়ে রাখি। অথচ মুসলিম মনীষীদের অনেক সুন্দর 
সুন্দর নাম আছে, যা আমরা আমাদের বাচ্চাদের জন্য বাচাই করতে 
পারি। কিন্তু তা আমরা করি না। বর্তমানে অনেক মুসলিমকে দেখা যায়, 
তারা তাদের নিজেদের বাচ্চাদের নাম অমুসলিমদের নামের সাথে 
মিলিয়ে রাখে। মুসলিম মনীষীদের সাথে তাদের বাচ্চাদের নাম মিলিয়ে 
রাখা হতে তারা বিরত থাকে৷ তারা তাদের নিজেদের বাপ-দাদা ও পূর্ব- 
পুরুষদের যে সব সুন্দর নাম আছে, বা মুসলিমদের যে সব পরিচিত 
নাম আছে সেগুলো দ্বারা তাদের বাচ্চাদের নাম করণ হতে বিরত 
থাকে ৷ অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


bE IEL MLE sla » 
“উত্তম নাম হল, আব্দুর রহমান ও আব্দুল্লাহ” '*। 


মুসলিমদের নামের মধ্যে বিকৃতির কারণে দেখা যায়, বর্তমানে একটি 
প্রজন্ম এমন তৈরি হয়েছে, যারা পশ্চিমাদের নামে তাদের নিজেদের 
বাচ্চাদের নাম রাখা আরম্ভ করছে। এ কারণে বর্তমান প্রজন্ম ও অতীত 
প্রজন্মের সাথে একটি ফাটল তৈরী হয়েছে। আগের মানুষদের নাম 
দ্বারাই জানা যেত যে, এরা মুসলিম ৷ তাদের নামের একটি এঁতিহ্য ছিল। 


’ মুসনাদে আহমাদ, মুসনাদুশ শামীয়্যানে 
30 


কিন্তু বর্তমানে নাম শুনলে বোঝা যায় না, তারা মুসলিম নাকি 
অমুসলিম । 


দশ. অমুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা এবং তাদের প্রতি অনুগ্রহ প্রার্থনা 
করা: 


আল্লাহ রাব্বুল আলামীন অমুসলিমদের জন্য দো'আ ও ক্ষমা প্রার্থনা 
করাকে হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামীন বলেন- 


85 02 S33 IUGR IS SSD LBS ol Gis Al GY IK Ly 
LN 25) তল  ঠো বে ৮ 


“নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা 
প্রার্থনা করবে। যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা স্পষ্ট হয়ে 
যাওয়ার পর যে, নিশ্চয় তারা প্রস্বলিত আগুনের অধিবাসী”। [সূরা 
তাওবা, আয়াত: ১১৩] 


আয়াত দ্বারা এ কথা স্পষ্ট হয়, কাফির, মুশরিক ও বেঈমানরা অবশ্যই 
চির জাহান্নামী । তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না । যখন 
কোন মানুষের নিকট এ কথা স্পষ্ট হয়, লোকটি কাফের বা মুশরিক 
তখন তার জন্য ক্ষমা প্রার্থনা এবং তার দো'আ করা সম্পূর্ণ নিষিদ্ধ ৷ 
যদিও সে তার নিকটাত্মীয় বা মাতা-পিতা হোক । কারণ, তাদের জন্য 
দো‘আ করা বা ক্ষমা প্রার্থনা দ্বারা প্রমাণিত হয়, মুসলিমরা তাদের 
মহব্বত করে এবং তারা যে ভ্রান্ত ও বাতিল দ্বীনের উপর আছে তা 


31 


সঠিক । অন্যথায় তাদের জন্য কেন ক্ষমা প্রার্থনা করবে এবং দো'আ 
করবে?। 


32 


দ্বিতীয়ত: 
মুমিনদের সাথে বন্ধুত্বের নিদর্শন 


এক. কাফের দেশ ছেড়ে মুসলিম দেশে হিজরত করা: 


হিজরত হল, দ্বীনকে রক্ষার তাগিদে কাফের দেশ থেকে মুসলিম দেশে 
চলে আসা। 


এখানে হিজরতের যে অর্থ ও উদ্দেশ্য আলোচনা করা হয়েছে, সে অর্থ 
ও উদ্দেশ্যকে সামনে রেখে হিজরত করা প্রতিটি মুসলিমের উপর 
ওয়াজিব এবং এ অর্থ ও উদ্দেশ্য অনুযায়ী হিজরত করার বিধান 
কিয়ামত পৰ্যন্ত বাকী থাকবে। যারা হিজরত করতে সক্ষম তারপরও 
মুশরিকদের মাঝে অবস্থান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাদের থেকে নিজেকে দায়িত্বমুক্ত বলে ঘোষণা করেছেন। তবে যদি 
এমন হয় যে হিজরত করতে সক্ষম নয়, বা সেখানে অবস্থানের পিছনে 
কোন দীনি উদ্দেশ্য থাকে যেমন- আল্লাহর দিকে দাওয়াত দেয়া, 
ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করা ইত্যাদি তাহলে সেটা ভিন্ন 
কথা ৷ আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


3 EL ES UG ES ss tl Ss KIT SG a OY 
HE LE LSS GLANCE Eat Sd 
SALES Y SO LUG JE 2 SHELA I © was SL 


33 


£24 


fe HT 6 LE 5 OM SE DANONE bE Ys 
LAWN: 5] (O54 


জমিনে দুর্বল ছিলাম’। ফেরেশতারা বলে, ‘আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল 
না যে, তোমরা তাতে হিজরত করতে’? সুতরাং ওরাই তারা যাদের 
আশ্রয়স্থল জাহান্নাম। আর তা মন্দ প্রত্যাবর্তন স্থল। তবে যে দুর্বল 
পুরুষ, নারী ও শিশুরা কোন উপায় অবলম্বন করতে পারে না এবং 
কোন রাস্তা খুঁজে পায় না। অতঃপর আশা করা যায় যে, আল্লাহ 
তাদেরকে ক্ষমা করবেন । আর আল্লাহ মার্জনা-কারী, ক্ষমাশীল” *%। [সূরা 
নিসা, আয়াত; ৯৭, ৯৮] 


* যারা দুর্বল হিজরত করতে সক্ষম নয়, তারা যদি তাদের অপারগতার কারণে হিজরত করতে না 
পারে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামীন কাফের মুলুকে থাকার অনুমতি দিয়েছেন। তবে যখন 
তারা সামর্থ্য লাভ করবে, তখন তাদের অবশ্যই হিজরত করতে হবে এবং হিজরত করার সৌভাগ্য 
লাভ করতে হবে। তবে হিজরত করা কোন কাপুরুষতা কিংবা দুশমনের ভয়ে পলায়ন নয়, হিজরত 
হল, আল্লাহর দ্বীনের সংরক্ষণ করার লক্ষে নিরাপদ স্থানে অবস্থান করে কাফেরদের বিপক্ষে শক্তি 
অর্জন করা ও দ্বীনের উপর অটল অবিচল থাকার উন্নত কৌশল । [অনুবাদক] ৷ 

34 


দুই. মুসলিমদের সাহায্য করা এবং জান, মাল ও জবান দ্বারা তাদের 
দীনি ও দুনিয়াবি বিষয়ে সহযোগিতা করা; 


আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 
[VN 32350] (ODE FD eS ELS S500) 


“আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু”। [সূরা তাওবা, 
আয়াত: ৭১] 


আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন, 


EE POT TE VE EE ETE sil cl HATES AMAL 
(EE EES FEE BF OF NLL LES HG Syl Ib) 
[ve: JS] 


“আর যদি তারা দীনের ব্যাপারে তোমাদের নিকট কোন সহযোগিতা 
চায়, তাহলে সাহায্য করা তোমাদের কর্তব্য। তবে এমন কওমের 
বিরুদ্ধে নয়, যাদের সাথে তোমাদের একে অপরের চুক্তি রয়েছে” [সূরা 
আনফাল, আয়াত: ৭২] 


“1 একজন মুমিন তার অপর মুমিন ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবে, তাদের কল্যাণ কামনা করবে 
এবং তাদের বিপদে এগিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামীন মুমিনদের মধ্যে বন্ধুত্ব কায়েম করে 
দিয়েছেন । তারা পরস্পর পরস্পরের বন্ধু, তাদের ঈমানী বন্ধন অটুট । 

35 


তিন. ঈমানদার ব্যথায় ব্যথিত হওয়া এবং তাদের সুখে খুশি হওয়া; 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

FE Ls SE AE SE LESS Lf 55 CDG S Goel Jo 
I) BLAIS FS 


মুমিনদের দৃষ্টান্ত পরস্পর মহব্বত, দয়া ও সহানুভূতির দিক দিক 
দিয়ে, একই দেহের মত, তার দেহের একটি অঙ্গ যদি আক্রান্ত হয়, 
তখন তার সারা শরীর আক্রান্ত হয়। সে সারা শরীরে জ্বর অনুভব করে 
এবং অনিদ্রায় আক্রান্ত হয়” *। 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


taal Gs IEG sg LEG LES OCS Se Sad 


* একজন ঈমানদার ব্যক্তি তার অপর ঈমানদার ভাইয়ের আনন্দে আনন্দিত হবে। ঈমানদার 
মুমিনের সফলতাকে তার নিজের সফলতা মনে করবে। পক্ষান্তরে তাদের কোন বিপদকে তার 
নিজের বিপদ বলে মনে করবে। জান-মাল দিয়ে তাদের সাহায্যে এগিয়ে আসবে মুমিন পৃথিবীর 
যে প্রান্তে হোক না কেন, সে তার ভাই তার কোন সমস্যায় আমাকে অবশ্যই অশ্রু জরাতে হবে। 
তার সহযোগিতায় এগিয়ে আসতে হবে। 

* মুসলিম কিতাবুল বির ওয়াসসিলা, পরিচ্ছেদ: মুমিনদের প্রতি দয়া করা, তাদের সাথে ভালো 
ব্যবহার করা ও তাদের প্রতি অনুগ্রহ করা। মুসনাদে আহমতে ইমাম আহমদ রহ. নুমান ইব্ন 
বাশির থেকে হাদীসটি বর্ণনা করেন। 


36 


“মুমিনরা মুমিনের জন্য একটি দেয়ালের মত; তার এক অংশ অপর 
অংশকে শক্তি জোগান দেয়৷ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ 
কথা কলে উভয় হাতের আঙ্গুলগুলোকে একত্র করে দেখান”। 


চার. ঈমানদারদের হিতাকাঙ্ধি হওয়া, তাদের কল্যাণকামী হওয়া, 
তাদের সাথে কোন প্রকার প্রতারণা না করা এবং তাদের কোন প্রকার 
ধোঁকা না দেওয়া: 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
HITLER Cd Le iioii Bk S 


“তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ 
পর্যন্ত তুমি তোমার নিজের জন্য যা পছন্দ কর তা তোমার ভাইয়ের 
জন্যও পছন্দ কর”.**। [বুখারি কিতাবুল মাযালিম: পরিচ্ছেদ: মজলুমকে 
সাহায্য করা বিষয়ে আলোচনা '] 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


* তুমি তোমার নিজের জন্য যা অপছন্দ করবে, তোমার অপর ভাইয়ের জন্যও তা অপছন্দ করবে। 
আর তুমি তোমার নিজের জন্য যা মহব্বত করবে, তুমি তোমার নিজের জন্যও তা মহব্বত করবে। 
তখনই তুমি সত্যিকার ঈমানদার হতে পারবে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা খুবই করুণ। 
আমরা নিজেদের স্বার্থের জন্য সবকিছু বিসর্জন দিতে পারি। কিন্তু আমার অপর ভাইয়ের উপকারের 
জন্য একটু মাথাও ঘামাতে পারি না। 


37 


SLE be SA AG LLIN BSE V5 3% Y lS Bt) 
(Lbs DS OS tie A fe dh Pena IE 


“একজন মুসলিম অপর মুসলিমের ভাই স্বরূপ ৷ মুসলিম হিসেবে সে 
তার অপর ভাইকে অপমান করতে পারে না, তিরস্কার করতে পারে না 
এবং তাকে দুশমনের হাতে সোপর্দ করতে পারে না। একজন মানুষ 
খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে তার মুসলিম ভাইকে অপমান 
করে। আর প্রতিটি মুসলিমের জন্য তার অপর মুসলিম ভাইয়ের জান, 
মাল ও ইজ্জত-সম্মান হরণ করাকে নিষিদ্ধ করা হয়েছে”.*5। 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


Se 1185 2 5 EE ME LID ALS NG LIS NG BES Yh 


EERE 


“তোমরা একে অপরকে ঘৃণা করো না, দালালি করো না, তোমাদের 
কেউ অন্য কারো কেনা-বেচার উপর কেনা-বেচা করবে না। আল্লাহর 
বান্দাগণ! তোমরা ভাই ভাই হয়ে যাও” *€।*” 


* বুখারি, কিতাবুল মাজালিম, পরিচ্ছেদ: একজন মুসলিম অপর মুসলিমের উপর অত্যাচার করবে 

না এবং তাকে দুশমনের হাদে তুলে দেবে না। মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলা ওয়াল আদাব। 

পরিচ্ছেদ: মুসলিমের উপর জুলুম অত্যাচার করা হারাম হওয়া বিষয়ে ৷ 

* বুখারি কিতাবুল আদব ৷ পরিচ্ছেদ: আল্লাহ তাআলার বাণী; ৮ ৷ ৬ ০2 8S 2 

৩!৷ মুসলিম কিতাবুল বির ওয়াস সিলা, পরিচ্ছেদ: খারাপ ধারণা করা, চোগলখোরি করা ও ধোকা 
38 


পাঁচ. মুসলিম ভাইদের ইজ্জত ও সম্মান করা, তাদের কোন প্রকার 
খাটো না করা.** এবং তাদের কোন দোষ-ক্রটি প্রকাশ না করা: 


আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


J; 5 GE US of GLE 23 5 BB IS Vln oll ly 
L565 J; ACY ke Ee BEd 0 SEE GOT 3 FO 
© SALT LR DN Cs Af 65 SN Sas BALIN Fy CAS, 
TUAE SG BE Bx SE G5 08 nelle sll 


LEST ES sl Jol ies Che i 


i a, so. 302 


IN-H: Shad il (O25 SH Hf ME 


“হে ঈমান-দারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রপ 
না করে, হতে পারে তারা বিদ্রপ কারীদের চেয়ে উত্তম । আর কোন 


দেয়া হারাম হওয়া বিষয়ে আলোচনা । আর তানাযুশ বলা হয়, পণ্যের দাম বেশি হেঁকে বাড়িয়ে 
দিয়ে অপরকে ধোকায় ফেলা । 

*7 স্থসলাম এমন এক দ্বীন যা কোন মানুষের ন্যুনতম অধিকার লঙ্ঘন করাকে বরদাশত করে না। 
উল্লেখিত হাদীসদ্বয় তার উৎকৃষ্ট দৃষ্টান্ত। এখানে বলা হয়েছে, কারো বেচা-কেনার উপর বেচা- 
কেনার উপর বেচা-বিক্রি করা যাবে না। কারো অধিকারের উপর হস্তক্ষেপ করা যাবে না। শুধু তাই 
নয়, ইসলামের আদর্শ হল, তোমার নিজের অধিকারের উপর তোমার অপর ভাইয়ের অধিকারকে 
প্রাধান্য দেবে। 


* ইসলামের অন্যতম আদর্শ হল, কাউকে হেয় প্রতিপন্ন করা হতে বিরত থাকা । কাউকে ছোট মনে 
করা যাবে না। হতে পারে তুমি যাকে ছোট মনে করছ, সে তোমার থেকে বড়। কারণ, কে বড় 
আর কে ছোট তা মানুষের নিকট স্পষ্ট নয়, এ তো আল্লাহ রাব্বুল আলামীনই জানেন। 


[অনুবাদক] ৷ 
39 


নারীও যেন অন্য নারীকে বিদ্রপ না করে, হতে পারে তারা বিদ্রূপ 
কারীদের চেয়ে উত্তম । আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং 
তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না । ঈমানের পর মন্দ নাম 
কতনা নিকৃষ্ট! আর যারা তাওবা করে না, তারাই তো যালিম। হে 
মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক নিশ্চয় কোন কোন 
অনুমান তো পাপ । আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং 
একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত 
ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে 
থাক। আর তোমরা আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ অধিক তাওবা 
কবুল কারী, অসীম দয়ালু” *। [সূরা আল-হুজরাত, আয়াত: ১১-১২] 


*? আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন ইসলামী সমাজ ব্যবস্থা ও সামগ্রিক জীবনের কিছু দিক 
নির্দেশনা তুলে ধরেন। এসব দিক নির্দেশনাগুলো সমাজে অনুপস্থিত থাকার কারণেই বর্তমানে 
আমরা সামাজিক অবক্ষয় দেখতে পাই । সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক অবক্ষয় 
রোধ ও সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ সব দিক নির্দেশনার কোন বিকল্প নাই। 
প্রথমে আল্লাহ রাব্বুল আলামীন ঈমানদারদের সম্বোধন করে এরশাদ করে বলেন, হে 
ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রপ না করে কাউকে নিকৃষ্ট না 
করে। হতে পারে তুমি যাকে ছোট মনে করছ, সে তোমার থেকে বড়, আর তুমি যাকে বড় মনে 
করছ, সত্যিকার অর্থে সে বড় নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামীন নারীদের কথা উল্লেখ করে 
বলেন, আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রপ না করে, হতে পারে তারা বিদ্রপ কারীদের 
চেয়ে উত্তম ৷ সুতরাং, বিদ্রপ করা বড় অন্যায় । বিদ্রপ করার ফলে সামাজিক অবকাঠামো ভঙ্গ হয়, 
সামাজিক উন্নয়ন ব্যাহত হয়। 


আল্লাহ রাববুল আলামীন আয়াতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেন, তা হল, আর 
তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। 
ঈমানের পর মন্দ নাম কতনা নিকৃষ্ট! 


40 


ছয়. বিপদ-আপদ, সুখে-দুঃখে মুমিনদের সাথে থাকা: 


মুমিনদের সাথে বন্ধুত্বের পরিচয় হল, সুখ-দুঃখ, বিপদ-আপদ ও 
মসিবতের সময় মুমিনদের সাথে থাকা । তাদের কোনো বিপদে এগিয়ে 
আসা । কিন্তু যারা মুনাফেক তারা মুমিনদের অবস্থা যখন ভালো দেখে, 
তখন তাদের সাথে থাকে। আর যখন দেখে মুমিনদের উপর কোন 
বিপর্যয় বা বিপদ নেমে আসছে, তখন তারা তাদের সঙ্গ ছেড়ে দেয়। 
আল্লাহ রাব্বুল আলামীন মুনাফেকদের অবস্থার বর্ণনা দিয়ে বলেন, 


একজন মুসলিমকে যদি খারাপ নামে ডাকা হয়, তাহলে তাতে সে মনে কষ্ট পাবে, তার অন্তরে 
আঘাত আসবে। তাই আল্লাহ রাববুল আলামীন কোন মানুষকে তার মন্দ নামে ডাকা থেকে না 
করেন। বর্তমানে আমরা নামে বে-নামে মানুষকে ডাকি । এটা করা হতে আমাদের অবশ্যই বিরত 
থাকতে হবে। 


আদেশ দেন এবং বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক নিশ্চয় কোন 
কোন অনুমান তো পাপ। বর্তমানে আমাদের মধ্যে এ দুরারোগ্যটি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। 
আমরা অনেক সময় কোন কিছু না জেনে না শোনে মানুষের প্রতি খারাপ ধারণা ও অনুমান করি। 
বর্তমান সমাজে অধিকাংশ বিশৃঙ্খলার কারণই হল, অনুমান করা এবং অনুমান নির্ভর কথা বলা। 
মানুষের প্রতি খারাপ ধারণা করা হতে সম্পূর্ণ বিরত থাকতে হবে। 


আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। কারো গোপন 
বিষয় অনুসন্ধান করার অধিকার কারো নাই৷ বরং তুমি যখন কারো কোন দোষ সম্পর্কে জানতে 
পারবে, তা গোপন রাখতে চেষ্টা করবে। মানুষের সামনে তা প্রকাশ করা হতে সম্পূর্ণ বিরত 
থাকবে। আর গীবত একটি মারাত্মক ব্যাধি, এ ব্যাধি সামগ্রিক জীবনকে ধ্বংস করে। মানুষের 
মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। গীবত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামীন কঠিন হুশিয়ারি উচ্চারণ করে 
বলেন, “তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা 
অপছন্দই করে থাক”। সুতরাং, গীবত থেকে নিজেদের বিরত রাখবে । তাহলে তোমাদের সামগ্রিক 
জীবন নিরাপদ থাকবে। [অনুবাদক] 


41 


00 Limi 5 HBG hf 53 EB 2m SE Of 2m S25 Gly 
DG Seidl 4 LSS LIE BILL IE Las ASD SE 
OO Le Geil EF ASD Dl KE 5 LD FY LES MES 


Lt): sll 5] 


“যারা তোমাদের ব্যাপারে [অকল্যাণের] অপেক্ষায় থাকে, অতঃপর 
আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের বিজয় হয় তবে তারা বলে, ‘আমরা 
কি তোমাদের সাথে ছিলাম না’? আর যদি কাফিরদের আংশিক বিজয় 
হয়, তবে তারা বলে, ‘আমরা কি তোমাদের উপর কর্তৃত্ব করিনি এবং 
মুমিনদের কবল থেকে তোমাদেরকে রক্ষা করিনি’? সুতরাং, আল্লাহ্‌ 
রাব্বুল আলামীন কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার করবেন। আর 
আল্লাহ রাব্বুল আলামীন কখনো মুমিনদের বিপক্ষে কাফিরদের জন্য পথ 
রাখবেন না”। [সূরা, আয়াত; ১৪১] 


সাত, মুমিনদের সাথে সাক্ষাত করা, তাদের সাক্ষাতকে পছন্দ করা এবং 
তাদের সাথে মিলে-মিশে থাকা **; 


AB Sal 5 [NEES 


» একজন মুমিন তার অপর মুমিন ভাইকে দেখতে যাবে, তাদের খোজ-খবর নিবে এবং তাদের 
সাহায্যে এগিয়ে আসবে তাতে মুমিনদের পরস্পর সম্পর্ক মজবুত হবে এবং তাদের সামাজিক 


বন্ধন সুদৃঢ় হবে । [অনুবাদক] 
42 


“আমার উপর এ সব লোকদের জন্য মহব্বত করা ওয়াজিব, যারা 
একমাত্র আমি আল্লাহর মহব্বতের কারণে পরস্পর পরস্পরকে দেখতে 
যায়” *। 


যে ব্যক্তি তার কোন মুমিন ভাইকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, 
তাকেও আল্লাহ রাব্বুল আলামীন মহব্বত করেন। অপর এক হাদিসে 
বৰ্ণিত 


7 


Std SALI SE 35 BA MLSS a Ab 3 
BEE BRE NEG ESS Sal Bf Gah ttl i 


tad Bl OE BE iF i Bh hl dts Sb J al 


“এক ব্যক্তি তার একজন ভাইকে আল্লাহর ওয়াস্তে দেখার উদ্দেশ্যে 
রওয়ানা দেন। তার চলার পথে আল্লাহ রাব্বুল আলামীন একজন 
ফেরেশতাকে পাঠান। ফেরেশতা তাকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় 
যান? জওয়াবে সে বলল, আমি আমার একজন দীনি ভাইকে দেখতে 
যাই । ফেরেশতা বলল, তার উপর তোমার কোন অনুদান আছে কিনা যা 
তুমি ভোগ কর? বলল না। আমি তাকে একমাত্র আল্লাহর জন্য মহব্বত 
করি। তখন ফেরেশতা তাকে ডেকে বলল, আমি তোমার নিকট 
আল্লাহর রাব্বুল আলামীনের পক্ষ হতে বিশেষ দূত হিসেবে সু-সংবাদ 


* হাদিসটি ইমাম আহমদ মসনাদুল আনছারে বর্ণনা করেন। ইমাম মালেক কিতাবুল জামেতে 
বর্ণনা করেন, পরিচ্ছেদ: আল্লাহর জন্য একে অপরকে ভালো বাসে তাদের বিষয়ে আলোচনা । 
43 


দিতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামীন তোমাকে মহব্বত করে, 
যেমনটি তুমি তোমার ভাইকে আল্লাহর ওয়াস্তে মহব্বত কর.>*। 


মুমিনদের সাথে বন্ধুত্বের নিদর্শন হল, তাদের হক ও অধিকারের প্রতি 
বিশেষ গুরুত্ব দেয়া এবং তাদের অধিকারের উপর কোন প্রকার 
হস্তক্ষেপ না করা। সুতরাং কোনো মুসলিম তার অপর মুসলিম 
উপর দরাদরি করবে না, তাদের বিবাহের প্রস্তাবের উপর নিজের বিয়ের 
প্রস্তাব দিবে না, তারা মুবাহ বা জায়েয যে সব কাজে রত হয়েছে সে 
সব কাজে তাদের উপর নিজেকে প্রাধান্য দিবে না। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


? মুসলিম, কিতাবুল বির ওয়াস-সিলা, পরিচ্ছদ: আল্লাহর জন্য মহব্বত করার ফজিলত বিষয়ে 
আলোচনা । 


* একজন মুমিন তার মুমিন ভাইয়ের অধিকার রক্ষা এবং তাদের হক যাতে কোনভাবে নষ্ট না হয়, 
তার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। এ বিষয়ে ইসলাম বিশেষ সতর্কতা অবলম্বন করেছেন। 
লেন-দেন, ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক ও সামাজিক সব বিষয়ে মুমিনদের অধিকারকে সমুন্নত 
রাখতে ইসলাম সর্বদা সচেতনতা অবলম্বন করে। সুতরাং, কারো বিক্রির উপর বিক্রি করবে না, 
কারো মুলা-মূলীর উপর মুলা-মূলী করবে না এবং কারো প্রস্তাবের উপর প্রস্তাব দেবে না। যদি 
কোন মুমিন ভাই কোন বিষয়ে অগ্রগামী হয় থাকে, তাকে প্রাধান্য দেবে। তার উপর কোন প্রকার 
বাড়া-বাড়ি করা যাবে না। ইসলাম মানবতার ধর্ম, অধিকার প্রতিষ্ঠার ধর্ম এবং ইজ্জত সম্মান ও 
মানবাধিকার সংরক্ষণের ধর্ম । [অনুবাদক] । 
44 


Lah EE Taal ERASE 


“সাবধান! কেউ যেন তার ভাইয়ের বিক্রির উপর বিক্রি না করে, আর 
কারো প্রস্তাবের উপর কোন প্রস্তাব না দেয়” *। অপর বর্ণনায় এসেছে, 


Case de SY 
“কারো মুলা-মূলী করার উপর যেন মুলা-মূলী না করে” *। 
নয়. দুর্বল মুমিনদের প্রতি দয়াবান হওয়া: 
যেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
UGGS 555 US BF dbs Sh 
“যারা বড়দের সম্মান করে না এবং ছোটদের মেহ করে না, সে আমার 


উম্মতের ে অন্তৰ্ভুক্ত নয় [228 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


* বুখারি বেচা-বিক্রি অধ্যায়, পরিচ্ছেদ: অপর ভাইয়ের বিক্রির উপর বিক্রি করবে না। আর 
মুসলিম বিবাহ অধ্যায়, পরিচ্ছেদ: কোন ভাইয়ের প্রস্তাবের উপর প্রস্তাব দেয়া নিষিদ্ধ হওয়া । 
* মুসলিম বিবাহ অধ্যায়, পরিচ্ছেদ: পুপি ও খালাকে একত্রে বিবাহ করা নিষিদ্ধ বিষয়ে আলোচনা । 
ইবনে মাযা, কিতাবুত তিজারত, কোন ব্যক্তি তার ভাইয়ের বিক্রির উপর বিক্রি করবে না। 
*6 তিরমিযি কিতাবুল বির ওয়াসসেলা, পরিচ্ছেদ: বাচ্চাদের দয়া করা প্রসঙ্গে । তিরমিযি কিতাবুল 
জিহাদ, পরিচ্ছেদ: দুর্বল মুসলিমদের দ্বারা বিজয় অর্জন করা বিষয়ে আলোচনা । 

45 


CELE S53 S725 Jo 


“তোমাদের মধ্যে যারা দুর্বল, অকর্মা ও অসহায়, তাদের বরকতেই 
তোমাদের রিজিক দেয়া হয় এবং সহযোগিতা করা হয়”। আল্লাহ 
রাব্বুল আলামীন বলেন, 


CE 5 732 3 SMe SEE BE EP EE 
5 NG A235 82 GEG BAL ES SPS BH DLS 05} 
[MASI] CE ATL) Lh EE IEE 


“আর তুমি নিজকে ধৈর্যশীল রাখ তাদের সাথে, যারা সকাল-সন্ধ্যায় 
তাদের রবকে ডাকে, তাঁর সন্তুষ্টির উদ্দেশে এবং দুনিয়ার জীবনের 
সৌন্দর্য কামনা করে। তোমার দু'চোখ যেন তাদের থেকে ঘুরে না যায় । 
[সূরা কাহাফ, আয়াত: ২৮] 


দশ. মুমিনদের জন্য দো'আ এবং ক্ষমা প্রার্থনা করা: 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


Dat 50] EE Goel DSI EL) 


” হাদিসটি ইমাম তিরমিযি কিতাবুল জিহাদে আলোচনা করেছেন। পরিচ্ছেদ: দুর্বল মুসলিমদের 
দ্বারা বিজয় লাভের প্রসঙ্গে । নাসায়ী কিতাবুল জিহাদে হাদিসটি আলোচনা করেন। পরিচ্ছেদ: দুর্বল 
দ্বারা সাহায্য লাভ । আবু দাউদ কিতাবুল জিহাদ পরিচ্ছেদ: দুর্বল ও অসহায় ঘোড়া দ্বারা বিজয় 
লাভ । আর ইমাম আহমদ তাঁর মুসনাদের মুসনাদুল আনসারে হাদিসটি বর্ণনা করেন। 

46 


“আর তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নারী-পুরুষদের ক্রট-বিচ্যুতির 
জন্য ।”। 


আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন, 
I iA CIAL LES SY; SH SS) 


“হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে 
আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন”। 


FA 


সতকতা 


এখানে আল্লাহ রাব্বুল আলামীন এর নিম্নবর্ণিত বাণীটি নিয়ে একটি 
প্রশ্নের উদ্ভব হয়ে থাকে, তার ব্যাপারে মুফাসসিরগণের মতামত ও 
আয়াতের সঠিক ব্যাখ্যা তুলে ধরা হল। 


HED 5 SRA 5 HS SED lf Hts Sy 
IAell 5] (© HiT EE BILLS LS 
“দীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে 


তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার 
করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে 


47 


নিষেধ করছেন না। নিশ্চয় আল্লাহ্‌ ন্যায় পরায়ণদেরকে ভালবাসেন”। 
[সূরা আল-মুমতাহানা, আয়াত: ৮] 


আয়াতের অর্থ হল, যে সব কাফেররা মুমিনদের কষ্ট দেয়া হতে বিরত 
থাকে, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাখী হয়ে যুদ্ধ করে না এবং 
মুসলিমদেরকে তাদের ঘর-বাড়ি হতে বের করে দেয় না, তাদের প্রতি 
সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ্‌ 
তোমাদেরকে নিষেধ করছেন না। মুসলিমরা তাদের সাথে ভালো 
ব্যবহার করবে দুনিয়াবি যে সব মুয়ামালা বা লেনদেন আছে তাতে তারা 
তাদের সাথে ইনসাফ ভিত্তিক আচরণ করবে, তাদের সাথে কোন প্রকার 
অনৈতিক আচরণ করবে না। কিন্তু তাদের অন্তর দিয়ে মহব্বত করা 
যাবে না। কারণ, আল্লাহ রাব্বুল আলামীন এখানে 1,৮; 5,%5 51) 
(44) “তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার 
করতে” বলেছেন, এ কথা বলেননি ‘তাদের সাথে বন্ধুত্ব করবে এবং 
মহব্বত করবে'। 


একই কথা আল্লাহ রাব্বুল আলামীন কাফের মাতা-পিতা সম্পর্কেও 
বলেন, 


3 U5 5 NG ds x DS LDU SIE le MLS Sb) 


4 


ES CG all Hct OB OLS 35 des fs Byes 4 
Todds] OS 


48 


যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না 
এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সন্ভাবে। আর অনুসরণ কর 
তার পথ, যে আমার অভিমুখী হয়। তারপর আমার কাছেই তোমাদের 
প্রত্যাবর্তন। তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব, যা তোমরা 
করতে” । [সূরা লুকমান, আয়াত: ১৫] 


DLS Rl ESET By lg LA AL fel 55 
( Sl Leb IE AS 3 Ay le Dl be 


হাদিসে বর্ণিত, আসমা রাদিয়াল্লাহু আনহু এর মাতা কাফের অবস্থায় 
তার নিকট এসে সহযোগিতা চাইল এবং সহানুভূতি কামনা করল। 
আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুমতি চাইলে, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে সহযোগিতা করার অনুমতি দেন এবং তিনি 
তাকে নির্দেশ দিয়ে বলেন, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার 
কর.” অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


BK I 40255 BSS 54 S59 2ST 54 DU Sk CH IE 3) 


[ceded 5] UE 3 EAD 


৪ বুখারি কিতাবুল হিবা, পরিচ্ছেদ: মুশরিকদের হাদিয়া দেয়া। আর মুসলিম যাকাত অধ্যায়, 
পরিচ্ছেদ: ছেলে সন্তান, স্ত্রী ও আত্মীয় স্বজনদের সাদকা দেয়ার ফযীলত ৷ 
49 


“যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে তুমি পাবে না এমন 
জাতিকে তাদেরকে পাবে না এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে বন্ধু 
বিরুদ্ধবাদীরা তাদের পিতা, পুত্র--- হয় তবুও” [সূরা মুজাদালাহ্‌, 
আয়াত: ২২] 


মোটকথা, অমুসলিম, কাফের ও মুশরিকদের সাথে আত্মীয়তার সম্পর্ক 
বজায় রাখা ও দুনিয়াবি কোন লেন-দেনে তাদের সাথে ভালো ও উত্তম 
ব্যবহার করা আর তাদের সাথে বন্ধুত্ব করা ও তাদেরকে অন্তর থেকে 
মহব্বত করা, দুটি জিনিস এক নয়, দুটি ভিন্ন ভিন্ন বিষয় । তাদের 
মহব্বত করা এক বিষয় আর দুনিয়াবি মুয়ামেলা করা ভিন্ন বিষয় ৷ 


কারণ, অমুসলিমদের সাথে ইনসাফ ভিত্তিক আচরণ করা তাদেরকে 
পরোক্ষভাবে ইসলামের প্রতি দাওয়াত দেয়া হয়ে যায়। তাদের সাথে 
ভালো লেন-দেন করা এবং আত্মীয়তা বজায় রাখার ফলে তাদের মধ্যে 
ইসলামের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস বেড়ে যায়.**। কিন্তু তাদের অন্তর 
থেকে মহব্বত করা এবং তাদের সাথে বন্ধুত্ব করা দ্বারা তাদের কুফরের 
প্রতি সন্তুষ্টি ও স্বীকৃতি বুঝায় । আর এটি কারণ হয় তাদের ইসলামের 
দিকে দাওয়াত না দেয়ার ৷ 


» এখানে আরও একটি কথা মনে রাখতে হবে, অমুসলিমদের সাথে উত্তম আচরণ, ইসলামের 
দিকে তাদের দাওয়াত দেয়ার সর্বোত্তম মাধ্যম । আমরা ইসলামের ইতিহাসের দিকে চোখ ভুলাইলে 
দেখতে পাই, যুগে যুগে ইসলাম আখলাকের দ্বারাই বিস্তার লাভ করে। 

50 


এখানে আরও একটি কথা মনে রাখতে হবে, তা হল, কাফেরদের সাথে 
বন্ধুত্ব করা হারাম হওয়ার অর্থ এ নয়, কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য, 
আমদানি, রপ্তানি কেনা-বেচা ইত্যাদি সবই নিষিদ্ধ। তাদের আবিষ্কৃত 
কোন বস্তু দ্বারা আমরা কোন উপকার হাসিল করতে পারব না এবং 
তাদের অভিজ্ঞতা ও টেকনোলজিকে আমরা আমাদের প্রয়োজনে কোন 
কাজে লাগাতে পারব না এমনটিও নয়। বরং তাদের সাথে ব্যবসা- 
বাণিজ্য, দুনিয়াবি কোন লেন-দেন ইত্যাদিতে কোন অসুবিধা নাই। 
কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাফেরদের সাথে 
লেন-দেন করেছেন। অমুসলিমদের থেকে তিনি খণ গ্রহণ করেছেন, 
বেচা-কেনা করেছেন হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম [আব্দুল্লাহ] ইব্‌ন উরাইকিত আল-লাইসী নামক একজন 
কাফেরকে টাকার বিনিময়ে ভাড়া নেন, যাতে সে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা দেখায়। অনুরূপভাবে একজন ইয়াহুদী 
থেকে খণ গ্রহণ করেন সুতরাং এ সব হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, 
অমুসলিমদের সাথে দুনিয়াবি লেন-দেন করাতে কোন অসুবিধা নাই। 
মুসলিমদের সাথে যেভাবে লেন-দেন করা হয়, অনুরূপভাবে 
অমুসলিমদের সাথেও একইভাবে লেন-দেন করতে হবে। মুসলিমরা এ 
যাবত কাল পর্যন্ত কাফেরদের থেকে মালামাল ক্রয় করে আসছে, 
অমুসলিম দেশ থেকে বিভিন্ন ধরনের যন্ত্র-পাতি আমদানি করছে, 
এগুলো সবই হল, তাদের থেকে টাকার বিনিময়ে কোন কিছু ক্রয় করা। 
এতে তারা আমাদের উপর কোন প্রকার প্রাধান্য বিস্তার করতে পারবে 
না এবং এর কারণে তারা আমাদের উপর কোন প্রকার ফযিলত লাভ 


51 


করতে পারবে না। অমুসলিমদের সাথে এ ধরনের লেন-দেন করা, 
তাদের মহব্বত করা বা তাদের সাথে বন্ধুত্ব করার প্রমাণ বা কারণ 
নয়। আল্লাহ রাব্বুল আলামীন মুমিনদের মহব্বত করা ও তাদের সাথে 
বন্ধুত্ব করাকে ওয়াজিব করেছেন, পক্ষান্তরে কাফেরদের ঘৃণা করা 
তাদের বিরোধিতা করাকেও ওয়াজিব করেছেন। [কিন্তু তাদের সাথে 
লেন-দেন, ব্যবসা-বাণিজ্য ও দুনিয়াবি কোন মুয়ামালাকে হারাম বা 
নিষেধ করেন নি] আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


ls Gls Af Jad 3 ls LOL LES LG bs Sal SY 

3 bbe 5 se dls Cass 103 Liss Bl ly 

FN) Los Loss dll 5 Sail OU bil BS 50k 5 8s 
ঠা 


hn Bh ES Mi SEs ET + 2, ERS f EP GE 
Dl © IS IB BN GS EE ISS AS ND) 2x HO 
[vr:das Sl 


“নিশ্চয় যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং নিজদের মাল ও 
জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর যারা আশ্রয় দিয়েছে ও 
সহায়তা করেছে, তারা একে অপরের বন্ধু । আর যারা ঈমান এনেছে, 
কিন্তু হিজরত করেনি, তাদেরকে সাহায্যের কোন দায়িত্ব তোমাদের নেই, 
যতক্ষণ না তারা হিজরত করে। আর যদি তারা দীনের ব্যাপারে 
তোমাদের নিকট কোন সহযোগিতা চায়, তাহলে সাহায্য করা তোমাদের 
কর্তব্য। তবে এমন কওমের বিরুদ্ধে নয়, যাদের সাথে তোমাদের একে 


অপরের চুক্তি রয়েছে এবং তোমরা যে আমল কর, তার ব্যাপারে আল্লাহ 
52 


পূর্ণ দৃষ্টিমান। আর যারা কুফরি করে, তারা একে অপরের বন্ধু । যদি 
তোমরা তা না কর, তাহলে জমিনে ফিতনা ও বড় ফ্যাসাদ হবে”। [সূরা 
আনফাল, আয়াত: ৭২,৭৩] 


আল্লামা ইবনে কাসীর রহ. বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের বাণী- 
8 435 0253) 3 Es ৬5 5,145 সু) “যদি তোমা মুশরিকদের 
থেকে আলাদা না থাক এবং মুমিনদের সাথে বন্ধুত্ব না কর, তখন 
মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হবে”। আর তা হল, বিশৃঙ্খলার উৎপত্তি 
হবে, [সমাজের নিয়ম কানুন ঠিক থাকবে না], মুমিনরা কাফেরদের 
সাথে মিশে যাবে। ফলে মুমিনদের স্বকীয়তা বজায় থাকবে না। তখন 
সমাজে অনেক ফিতনা ফ্যাসাদ দেখা দেবে, সামাজিক শৃঙ্খলা বিনষ্ট 
হবে এবং সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে---”। বর্তমানে সমাজে এ 
ধরনের ঘটনা অহরহ ঘটছে আল্লাহ আমাদের সহযোগিতা করুক । 


53 


বন্ধুত্ব ও দুশমনির বিবেচনায় মানুষের প্রকারভেদ 


বন্ধুত্ব ও শত্রুতার বিবেচনায় মানুষ তিন প্রকার; 


প্রথম প্রকার: [যাদেরকে খালেসভাবে ভালোবাসতে হবে] 


এঁ সব ঈমানদার যাদেরকে অন্তরের অন্তঃস্থল হতে মহব্বত করতে হবে 
এবং খালেস মহব্বত করতে হবে। তাদের প্রতি কোনো প্রকার দুশমনি 
করা যাবে না এবং ঘৃণা করা যাবে না। 


তারা হচ্ছে, খালেস মুমিন, যাদের ঈমানের মধ্যে কোন প্রকার ক্রটি 
নাই৷ প্রকৃত পক্ষে এরা হল, নবী, রাসূল, সিদ্দিকীন, সালে-হীন ও 
শহীদগণ । 


এদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও সবোচ্চ্চ স্থানের অধিকারী হলেন, 
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দুনিয়ার 
সব মানুষ থেকে অধিক মহব্বত করতে হবে। এমনকি মাতা-পিতা, 
ভাই-বোন, আত্মীয়-স্বজন ও দুনিয়ার সব মানুষ থেকে বেশি মহব্বত 
করতে হবে“। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর সর্বাধিক 
বেশি মহব্বত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
স্ত্রীগণ যারা মুমিনদের মাতা। তারপর তার পরিবার-পরিজন ও তার 


“০ যখন একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবকিছু হতে বেশি 
মহব্বত করবে, তখন সে প্রকৃত ঈমানদার হতে পারবে। 
54 


সাহাবী তথা সাথী-সঙ্গীদের বেশি মহব্বত করতে হবে। বিশেষ করে, 
খুলাফায়ে রাশেদীন এবং দশ জনের বাকী সাহাবীগণের প্রতি, যাদের 
দুনিয়াতে জান্নাতের সু-সংবাদ দেয়া হয়েছে। আরও ভালোবাসতে হবে, 
অপরাপর মুহাজির ও আনছারগণকে। তারপর যারা বদরের যুদ্ধে অংশ 
গ্রহণ করেন এবং বাইয়াতে রেদওয়ানে শরিক হন, তারপর বাকী 
সাহাবীগণের মহব্বত অন্তরে থাকতে হবে। 


সাহাবীদের পর মুমিনদের অন্তরে তাবে'য়ীদের প্রতি মহব্বত ও 
ভালোবাসা থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 
যুগকে উত্তম যুগ বলে আখ্যায়িত করেন, তাদের প্রতি ভালোবাসা 
থাকতে হবে। আর এ উম্মতের সালাফে সালে-হীন ও চার ইমামের 
প্রতি মহব্বত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


as He ত - 5) 0 3) ঢ্য il i Se EAE ঠ Ne EY 
Le: 


“যারা তাদের পরে এসেছে তারা বলে: ‘হে আমাদের রব, আমাদেরকে 
ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে 
তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য 
আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় 
আপনি দয়াবান, পরম দয়ালু”। [সুরা হাশর, আয়াত: ১০] 


55 


যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, সে কখনোই রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ও উম্মতের সালাফদের প্রতি বিদ্বেষ 
পোষণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
সাহাবী ও তার উম্মতের মহা মনিষীদের প্রতি তারাই বিদ্বেষ পোষণ 
করতে পারে, যারা মুনাফেক ও যাদের অন্তরে কপটতা আছে“*। যেমন, 
রাব্বুল আলামীন এর দরবারে ক্ষমা প্রার্থনা করি তিনি যেন আমাদের 
হেফাজত করেন। 

দ্বিতীয় প্রকার: যাদের সাথে খালেস দুশমনি ও শত্রুতা করতে হবে 

ও অনুরূপ লোক, যাদের সাথে দুশমনি করার কোন বিকল্প নাই **। 
আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে করীমে এরশাদ করে বলেন, 

Be 55 A255 BSE Sx 53 AS el DL Sk CF 4 YN) 


LT: DS El (LEIS 51 GSE I AST 5 LAS 


“1 এ ছাড়া ইসলামের দুশমন যারা ইসলামের মূলোৎপাটনে যুগে যুগে ভূমিকা রাখে, তারাই 
ইসলামের প্রাণ পুরুষদের কলঙ্কিত করে ইসলামের সৌন্দর্য, গ্রহণযোগ্যতা ও সার্বজনীনতাকে 
প্রশ্নবিদ্ধ করে৷ [অনুবাদক] । 

“2 এদেরকে অবশ্যই ঘৃণা করতে হবে এবং এদের বিরোধিতা করতে হবে। তাদের সাথে কোন 
প্রকার বন্ধুত্ব করা যাবে না এবং তাদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না। এ সব লোকের সাথে 
খালেস দুশমনি এবং এদের খুব ঘৃণা করতে হবে। তাদেরকে কোন প্রকার মহব্বত ও বন্ধুত্ব করা 
জঘন্য অপরাধ ৷ এরা মানবতার দুশমন এবং আল্লাহ ও তার রাসূলের দুশমন। 

56 


“যারা আল্লাহ ও শেষদিবসের প্রতি ঈমান আনে তুমি পাবে না এমন 
জাতিকে তাদেরকে পাবে না এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে বন্ধু 
বিরুদ্ধবাদীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয় তবুও । 
[সুরা মুজাদালাহ্‌, আয়াত: ২২] 


আল্লাহ রাব্বুল আলামীন বনী ইসরাইলদের বিভিন্ন অপকর্মের বর্ণনা 
দিয়ে বলেন, 


BL MALE LD ELH ULE LAE BAM SHE EG MS SF) 
SLIP 2 DL SR HE 35 © SAS LB Sid G5 rele HI 
IA-V4: SU 5 (© Sd LS HS Sl; lh 


“তাদের মধ্যে অনেককে তুমি দেখতে পাবে, যারা কাফিরদের সাথে 
বন্ধুত্ব করে। তারা যা নিজদের জন্য পেশ করেছে, তা কত মন্দ যে, 
আল্লাহ তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন এবং তারা আযাবেই স্থায়ী 
হবে। আর যদি তারা আল্লাহ ও নবীর প্রতি এবং যা তার নিকট নাযিল 
করা হয়েছে তার প্রতি ঈমান রাখত, তবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ 
করত না। কিন্তু তাদের মধ্যে অনেকে ফাসিক”। [সূরা আল-মায়েদাহ্‌, 
আয়াত: ৭৯-৮০] 


তৃতীয় শ্রেণীর লোক: 


57 


এ প্রকারের লোককে একদিক বিবেচনায় মহব্বত করা হবে এবং অপর 
দিক বিবেচনায় তাদের ঘৃণা করা হবে। তাদের মধ্যে মহব্বত ও ঘৃণা বা 
দুশমনি দুটিই একত্ৰ হবে। এ প্রকারের লোক, গুনাহগার মুমিনরা ৷ যারা 
ঈমানের সাথে গুনাহের কাজে জড়িত। তাদের মধ্যে ঈমান থাকার 
কারণে তাদের মহব্বত করা হবে আর গুনাহগার বা অপরাধী হওয়ার 
কারণে তাদের ঘৃণা করা হবে“। তবে তাদের গুনাহ শির্কের নিচে হতে 
হবে, যদি তাদের গুনাহ শির্কের পর্যায়ে পৌঁছে যায়, তখন তাদের বিধান 
কাফের ও মুশরিকদের বিধানেরই মত। 


“5 অপরাধি মুসলিমের প্রতি বিদ্বেষ পোষণ আর কাফেরের প্রতি বিদ্বেষ পোষণ দুটি এক হতে 
পারে না। কাফেরদের প্রতি বিদ্বেষ বা শত্রুতা চিরন্তন । পক্ষান্তরে মুসলিমদের প্রতি বিদ্বেষ তার 
গুণাহের কারণে হয়ে থাকে যেমনটি শাইখ বর্ণনা করেছেন। এর প্রমাণ হল এঁ হাদীস যেটিকে 
ইমাম বুখারি স্বীয় সনদে বর্ণনা করেন। 
DLE LAGE day ade dl Ge GENE FNS Sao dil go SEL LES 
Ses de Bl be ESE os le Be ls dos 8 bE LSE 
Jas SF CK Bh Ll e552 5 JE 25 Hb Uys G0 oS HE 

tds BLE BL EAE GG AG Yo: dy ade BU po SH 
অর্থ, ওমর ইবনুল খাত্তাব রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আব্দুল্লাহ 
নামে এক ব্যক্তি যাকে সবাই জামার বলে ডাকতো এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে হাসাতো ৷ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদ পান করার কারণে তাকে 
একবার শাস্তি দেয়। তাকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত 
হল। তার অবস্থা দেখে উপস্থিত এক লোক বলল, হে আল্লাহ তুমি তাকে রহমত থেকে দূর করে 
দাও। কারণ, লোকটিকে কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরাবারে আনা হয়ে 
থাকে৷ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, “তোমরা তাকে অভিশাপ করো 
না। কারণ, আল্লাহর শপথ, আমি তো জানি লোকটি আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করে। 

58 


মুমিনদের মহব্বত করার দাবি হল, তাদের জন্য কল্যাণকামী ও তাদের 
হিতাকাংখী হতে হবে। মুমিনদেরকে সব সময় সৎ পথে চলা ও ভালো 
কাজ করার প্রতি উৎসাহ দিতে হবে, যাতে তারা কোন প্রকার অন্যায় 
ও অশ্লীল কাজের প্রতি ঝুঁকে না পড়ে। আপ্রাণ চেষ্টা করে তাদের 
অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে এবং তাদের অন্যায় অপরাধের 
প্রতিবাদ করতে হবে। কোন মুমিন থেকে কোন অন্যায় সংঘটিত হতে 
দেখলে, তার উপর চুপ থাকা যাবে না । বরং তাদের গুনাহের বিরোধিতা 
করতে হবে এবং তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। 
মুমিনরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ হতে 
ফিরিয়ে রাখবে । আর তারা যাতে অন্যায়, অশ্লীল ও অসামাজিক কাজ 
হতে বিরত থাকে, সে জন্য তাদের সতর্ক করবে। মুমিনরা যদি কোন 
তারা অন্যায় হতে বিরত থাকে এবং গুনাহ হতে আল্লাহর দরবারে 
তওবা করে। 


গুনাহগার মুমিন বা অপরাধী মুমিনদেরকে কাফের মুশরিকদের মত 
পরিপূর্ণ ঘৃণা করবে না এবং তাদের সাথে কাফের মুশরিকদের মত 
এমন খালেস দুশমনি ও শক্রতা দেখাবে না যে তাদের সাথে 
সম্পর্কত্যাগ করে থাকবে। যেমন খারেজিরা শির্কের নিম্ন পর্যায়ের 
কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির সাথে সম্পর্ক ত্যাগ করে থাকে। 


59 


তবে কবিরা গুনাহে লিপ্ত লোকদের খালেস মহব্বত ও বন্ধুত্ব করা যাবে 
না, যেমনটি করে থাকে মুরজিয়া সম্প্রদায়ের লোকেরা “4; বরং তাদের 
[অপরাধী মুমিনদের] বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর 
এটিই হল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব *। 


আর আল্লাহর জন্য মহব্বত এবং আল্লাহর জন্য দুশমনি করা ঈমানের 
মজবুত রশি। আর হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন মানুষ তার 
সাথে থাকবে, যাকে সে মহব্বত করে. 


“কারণ, তারা বলে ঈমানের সাথে গুনাহ কোন বিঘ্ন ঘটাতে পারে না। সুতরাং গুনাহ কোন সমস্যা 
নয়। এটা নিঃসন্দেহে খারেজীদের বিপরীতমুখী অবস্থান । এ দুয়ের মাঝখানে হচ্ছে হকপন্থা। 
[সম্পাদক] 
* এখানে খারেজি ও মুরজিয়া উভয় পক্ষই বাড়াবাড়ি করে থাকে । এক পক্ষ বলে, গুনাহের কারণে 
তাকে একেবারে কাফেরের পর্যায়ে নিয়ে যাওয়া হবে এবং তাদের সাথে কাফেরের মত আচরণ 
করতে হবে। আবার অপর পক্ষ বলে না, গুনাহের কারণে তাদের ঈমানের কোন ক্ষতি হয় না। 
সুতরাং, তাদের সাথে কোন খারাপ আচরণ করা যাবে না, বরং তাদের সাথে সে আচরণ করতে 
হবে, যে আচরণ মুমিনদের সাথে করা হবে। উভয় পক্ষই ভ্রান্তিতে আছে, একমাত্র আহলে সুন্নাত 
ওয়াল জমাত ছাড়া; তারা মধ্যম পন্থা অবলম্বন করেছে। তারা বলে, তাদের গুনাহের জন্য ঘৃণা করা 
হবে, আর ঈমানের কারণে মহব্বত করা হবে। 
“হাদীসটি বুখারিতে বর্ণিত। কিতাবুল আদব, পরিচ্ছেদ: আল্লাহর মহব্বতের নিদর্শন । আব্দুল্লাহ 
ইবনে মাসউদ রা. বলেন, 
te SUS PS BYE LE DISS GIG Ls ade di Fo HIS I se 
rE Aha OS i ph CES YG EE: a le Bl I Hd IE 
EE 
অর্থ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে বলে, হে আল্লাহর রাসূল! 
এক ব্যক্তি সে কোন সম্প্রদায়ের লোককে মহব্বত করে অথচ সে তাদের সাথে সম্পৃক্ত নয়, 
আপনি তার সম্পর্কে কি বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ তার 
60 


বর্তমান যুগে মানুষের অবস্থা পরিবর্তিত হয়ে গেছে। বর্তমানে মানুষের 
অধিকাংশ মহব্বত ও বন্ধুত্ব দুনিয়ার কারণেই হয়ে থাকে। যখন কোন 
মানুষের নিকট দুনিয়ার ধন-সম্পদ থাকে, তার হাতে ক্ষমতা থাকে বা 
তার শক্তি থাকে, তখন মানুষ তাকে মহব্বত করতে থাকে এবং তার 
সাথে বন্ধুত্ব করে, যদিও সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এবং দ্বীন ইসলামের অনেক বড় দুশমন “”। আর যখন কারো 
নিকট দুনিয়ার ধন সম্পদ না থাকে তখন সে যত বড় আল্লাহর অলি বা 
আল্লাহর রাসূলের অনুসারী হোক না কেন, তাকে কেউ মহব্বত করে না 
এবং তার সাথে বন্ধুত্ব করে না। কারণ, তার দ্বারা তার পার্থিব স্বার্থ 
হাসিল হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে তাকে পদে পদে অপমান করে 
এবং তার সাথে দুর্ব্যবহার করে, যখন তখন তাকে অসম্মান ও অশ্রদ্ধা 
করে.*ঃ। আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, 


সাথে হবে যাকে সে মহব্বত করে। আর মুসলিম হাদীসটি কিতাবুস সেলা-তে আলোচনা করেন। 
পরিচ্ছেদ: মানুষ যাকে মহব্বত করে তার সাথে হবে। 

” যার কারণে তাদের বন্ধুত্ব ও মহব্বত কখনো স্থায়ী হয় না, একেবারেই সাময়িক হয়। যখন স্বার্থ 
হাসিল না হয় বা স্বার্থের বিঘ্ন ঘটে, তখন তাদের বন্ধুত্ব আর টিক না, একে অপরের শক্রুতে 
পরিণত হয়। এ হল, বর্তমান যুগে আমাদের অবস্থা ও পরিণতি। আমরা মানুষের সাথে স্বার্থের 
বন্ধুত্ব করি এবং স্বার্থে কারণে আবার শত্রুতা করি। আল্লাহ আমাদের হেফাজত করুন। 
* এ ধরনের বন্ধুত্ব ও শত্রুতা আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে কোন কাজে আসবে না। 
আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতাই আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে কাজে 
আসবে। 


61 


LEN; JS sb lB Sey lS dls LG aly MG CS So 
Gs sal fe ck Y sy ll fo sll ale Blo Hy ds 


Ax onl oly 


“যে ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত করে এবং আল্লাহর জন্য ঘৃণা করে, 
আর আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য দুশমনি করে, 
অবশ্যই এর মাধ্যমে সে আল্লাহর সান্নিধ্য ও বন্ধুত্ব লাভ করবে। কিন্তু 
বর্তমানে অধিকাংশ মানুষের বন্ধুত্বের ভিত হল, দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট। এ 
কারণেই এ ধরনের বন্ধুত্ব দ্বারা তারা কিছুই লাভ করতে পারে না”। 
[ইবনে জারির] 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল 
আলামীন বলেন, 


Sedl ly) Sad UAL RIT IE UG J SSE Ss 


“যে ব্যক্তি আমার কোন অলি বা বন্ধুর বিরোধিতা করে এবং তার সাথে 
দুশমনি রাখে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম” ।.? 


মানুষের মধ্য হতে আল্লাহর সবচেয়ে বিরুদ্ধবাদী বা বিরোধী ব্যক্তি হল, 
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের 


* বুখারি কিতাবর রিকাক, পরিচ্ছেদ: বিনয়। 
62 


সাথে দুশমনি করে, তাদের সমালোচনা করে এবং তাদেরকে খাটো বা 
হেয় প্রতিপন্ন করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ 
করে বলেন, 


SI I ST S45 SET IG ANT 505k Biol Y abl 3 1 0 


ey Gal am A ABLES Bd i GH S25 4 


সতর্কতা অবলম্বন কর। তোমরা আমার সাহাবীদেরকে তোমাদের 
সমালোচনা ও বিতর্কের লক্ষ্যবস্তুতে পরিণত করো না যারা তাদের কষ্ট 
দেয়, তারা আমাকেই কষ্ট দিল, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দেয়, সে 
আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দেয়, তাকে অবশ্যই আল্লাহ 
রাব্বুল আলামীন পাকড়াও করবে ”। [তিরমিযি ও অন্যান্য হাদিসের 


কিতাবসমূহ] 


% ইমাম তিরমিযি মানাকেব অধ্যায়ে যারা রাসূলের সাহাবীদের গালি দেন তাদের আলোচনা 
হাদিসটি বর্ণনা করেন । ইমাম তিরমিযির নিকট হাদিসটির বর্ণনা এভাবে, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল 
রা. হতে বর্ণিত তিনি বলেন, রামুর সালাহ আলছিহি ওয়ায়াঘায় বলেম, 

ry Eel Ped Ee ডু [ES Ai সু il ঠ dh dl Ee) ঠঁ hl Bo 
tl sf OES hl SST 2 Yl Sl SS SE ESE 9 EE i ঠা ৫ 3 Le “a 
অর্থ, আমার সাহাবীদের বিষয়ে তোমাদেরকে আল্লাহর দোহাই দিচ্ছি, আমার সাহাবীদের বিষয়ে 
তোমাদেরকে আল্লাহর দোহাই দিচ্ছি, তোমরা আমার সাহাবীদের বিষয়ে সতর্কতা অবলম্বন কর। 
তোমরা আমাদের সাহাবীদেরকে তোমাদের সমালোচনা ও বিতর্কের লক্ষ্য বস্তুতে পরিণত করো না। 
ঘৃণা করে তারা আমাকে ঘৃণা করার কারণে ঘৃণা করল। আর যারা তাদের কষ্ট দেয়, তারা 

63 


কোন কোন ভ্রষ্ট-গোমরাহ ফের্কা ও দল এমন আছে, তারা মনে করে 
সাহাবীগণকে গালি দেয়া, তাদের বিরোধিতা করা ও তাদের সমালোচনা 
করা দ্বীনের একটি অংশ বা দীনি দায়িত্ব । তাই তারা সব সময় তাদের 
সমালোচনা ও বিরোধিতায় লিপ্ত থাকে এবং মানুষের মধ্যে আল্লাহর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণ প্রিয় সাহাবীদের 
সমালোচনা করতে থাকে। এর কারণে তাদের অবশ্যই কঠিন আযাবের 
মুখোমুখি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে তার কঠিন 
ও বেদনা দায়ক আযাব ও গজব থেকে হেফাজত করুন এবং আমরা 
আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন আমাদের ক্ষমা করেন এবং 
মাফ করেন। 


- 2০০১ I ws Gs I hs hl bo; 


আমাকেই কষ্ট দিল, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দেয়, সে আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে 
কষ্ট দেয়, তাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামীন পাকড়াও করবে। 
64 


